অধ্যয়ন ও জ্ঞানসাধনা 


[বাংলা- Bengali - Jee, | 


আবু বকর সিরাজী 


সম্পাদনা: আলী হাসান তৈয়ব 


2013-1434 


IslamHoUuse 


https://archive.org/details/@salim molla 


(POLES PESOS) 


EAE 


Eb > 2 


2013 - 1434 


ISlamMHOoUuSse. 


অধ্যয়ন ও জ্ঞান সাধনা 


লেখকের কথা 


bl Gol adsl de PSs 355 i tl 
আল্লাহ তা'আলার শোকর আদায় ও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরূদ ও সালাম পাঠ করছি। আল্লাহ্‌ 
তা'আলা পাঠকদের সঙ্গে এক ধরনের আত্মার বন্ধন তৈরি করে 
দিয়েছেন। সেই বন্ধনের টানে অযোগ্যতা ও শত প্রতিকূলতা সত্ত্বেও 
তিনি আমাকে ক্ষুদ্র উপঢৌকন দিয়ে পাঠকের আতিথেয়তার দুয়ারে 
উপস্থিত করেন। হয়ত পরম অতিথিপরায়ন আত্মীয় (পাঠকগণ) 
উপঢৌকনের ক্ষুদ্রতা ও স্বল্পমূল্যতা সত্ত্বেও আমাকে সাদরে বরণ 
করেন এবং তাদের উদার হৃদয়ে আমাকে স্থান দেন। পাঠকদের এই 
উদারতাই আমাকে বারবার লিখতে অনুপ্রাণিত করে, সাহস যোগায় 
মনে৷ আল্লাহ তা‘আলার করুণা এবং পাঠকগণের উদারতায় আবার 
তাদের সামনে হাজির হলাম এবারের আয়োজন আলেম-তালেবে 
ইলমদের জন্য । ইলমের ফযীলত, আলেমের মর্যাদা, পাঠ ও পঠন 
পদ্ধতি, শিক্ষাগ্তহণ এবং শিক্ষাপ্রদানে নববী আদর্শ, উত্তাদ- 
শাগরেদদের সঙ্গে যাপিত আচরণ, ইলম সংশ্লিষ্ট জিনিসপত্রের সঙ্গে 
আচরণ ইত্যাদি বিষয় বিশদভাবে আলোচনা করা হয়েছে। 


জ্ঞানসাধনায় আসলাফ-পূর্বসূরীগণ তথা পূর্বসূরীগণ ত্যাগের যে 
অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমাদের জন্য পরম আদর্শ 
3 


ও অনুসরণীয় । কিন্তু স্বীকার করতেই হবে, আমরা কক্ষচ্যুত হয়েছি। 
পূর্বসূরীদের সংগ্রামী জীবন থেকে আলাদা করে ফেলেছি। 


ফলে অভিনষ্ট লক্ষ্যে পৌঁছতে এবং উম্মতে মুসলিমাকে তাদের 
কাঙ্ক্ষিত সেবা প্রদানে ব্যর্থ হচ্ছি। মুসলিম জাতির ওপর আজ 
অন্ধকার মেঘ নেমে এসেছে। জাতীয় মানচিত্র থেকে ইসলাম ও 
মুসলিমের নাম মুছে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র চলছে। জাতির এহেন 
ক্রান্তিকালে অনুপ্রেরণা হচ্ছেন আমাদের সংগ্রামী পূর্বসূরীগণ ৷ ইলমী 
দক্ষতা, যোগ্যতা এবং ইলম অনুযায়ী আমল থাকলে একজন ব্যক্তি 
জালিমের সামনে কী পরিমাণ সাহসী ও অবিচল থাকতে পারেন- সে 
ধরনের শিক্ষা আমরা আলোচ্য বই থেকে সংগ্রহ করতে পারি। 


বস্তুত একজন আলেম ও তালেবে ইলমের জীবনের সব আয়োজন 
এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চেষ্টা করেছি ভালো কিছু 
উপহার দেয়ার । তাওফীক দানের জন্য আল্লাহর শুকরিয়া এবং 


ভুলক্ৰটির জন্য পাঠকের কাছে ক্ষমা প্রার্থনা করছি। 
যোগাযোগ 
আবূ বকর সিরাজী 
সম্পাদক, জীবনপাথেয় 
ফোন ০১৭৩৬৬১৬৫৯০/০১৯১৩৭৭৪৪২৯ 
সম্পাদকের কথা 


মুক্তবাসিনী নামের জনপ্রিয় বইয়ের পর ইসলাম হাউজে লেখকের 
তৃতীয় বই এটি । সংকলক বইটি প্রণয়ন করেছেন মূলত মাকতাবা 
4 


শামেলার ‘হামালাতুল উলুমিশ শারঈ’ তথা শরঈ ইলমের বাহক- 
সাধকেরা শীর্ষক ক্যাটাগরিতে প্রযুক্ত কিতাবাদির আলোকে 
মূলগ্রন্থের অধিকাংশই প্রাচীনধারার মূল্যবান গ্রন্থতালিকার অন্তর্ভুক্ত ৷ 
সেসব বইয়ের অনেক উদ্ধৃতিই সে যুগে সঙ্গত কারণেই যথাযথভাবে 
যাচাই করার সুযোগ হয়নি৷ বর্তমানে ইলমী গবেষণা সহজ হওয়ায় 
বিশেষত মাকতাবা শামেলার মতো অপূর্ব নেয়ামত হাতের নাগালে 
চলে আসায় সেসবের তাখরীজ-তাহকীক তথা হাদীছের হুকুম ও 
টিকা সংযোজন সহজতর হয়েছে। 


সম্পাদনাকালে পুরো বইয়ের হাদীছ যাচাই করা হয়েছে এবং মওযু 
তথা জাল হাদীছ বাদ দেওয়া হয়েছে। অল্প কিছু যঈফ হাদীছও 
বিয়োজন করা হয়েছে। অবশিষ্ট যেসব হাদীছ যঈফ রয়েছে, 
সেগুলোতে উদ্ধৃতির পর বন্ধনীর মধ্যে যঈফ লিখে দেওয়া হয়েছে। 


হাদীছ ছাড়া অন্যসব উদ্ধৃতি যেমন পূর্বসূরীদের বাণী, বক্তব্য বা 
বাণী তা উল্লেখ করা হয়েছে। এমন করা হয়েছে পাঠকের বিরক্তি 
এড়াতে এবং বইটিকে তথ্যভারাক্রান্ত না করে সুখপাঠ্য বানাতে । 
সচেতন পাঠকের যে কেউ চাইলে আরবী ভাষায় মাকতাবা শামেলায় 
সার্চ দিয়ে সেসব উদ্ধৃতি খুঁজে বের করতে পারবেন। 


আশা করি বইটি প্রযুক্তির একাধিপত্যের এ যুগে বইবিমুখ প্রজন্মকে 
বই ও পাঠমুখী করবে আল্লাহ লেখকের প্রয়াস কবুল করুন এবং 


তাকে আরও উন্নত 
be RE CES iG 


সম্পাদক i 
, ২৫/০২/২০১৪ ঈসাব্দ 


ইলমের সংজ্ঞা 
ওলামায়ে কেরামের পরিভাষায় শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়। 
যেমন- 


JL) le ob fe Gly lll S03 pM OSs SIG al 
alls 


ইলম শব্দটির একাধিক অর্থ রয়েছে। এগুলোর একটি অর্থ হচ্ছে 
অনুধাবন ও উপলব্ধি করা । দার্শনিকগণ এই অর্থের প্রবক্তা ৷ 


কেউ কেউ বলেন, 

lS oxidl gx lly 28 51 ON Lst alls all ley 
ইলমের অর্থ সত্যায়ন করা ৷ চাই তা ইয়াকিনী হোক বা অন্য কিছু । 
আর অভিধান অনুযায়ী ইলম অর্থ ইয়াকিন বা বিশ্বাস” 


এর এক অর্থ হচ্ছে |=! বা আকলের সাহায্যে অনুধাবন করা । 
আর এই অর্থের ভিত্তিতেই ইলম শব্দটি কল্পনা, ধারণা ইত্যাদি অর্থে 
ব্যবহৃত হয়। ইলমের আরেকটি অর্থ হচ্ছে: 


dof FLA ILS) 
তথা দলিলের ভিত্তিতে মাসআলা আয়ত্ব করা । 


বস্তুত; ইলম হচ্ছে আল্লাহ তা'আলার সিফাত বা অনন্য 
গুণাবলিসমূহের একটি, যা ইলমের মর্যাদাকে সমুন্নত করেছে। 


ইলমের আভিধানিক ও পারিভাষিক সংজ্ঞার সঙ্গে সঙ্গে আমাদের 
পূর্বসূরীগণ এর অন্তর্নিহিত একটি সংজ্ঞা বর্ণনা করেছেন। যেই 
সংজ্ঞায় ইলমের প্রকৃত উদ্দেশ্য এবং প্রকৃত ইলমের আলামত ফুটে 
ওঠে ৷ যেমন, আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলতেন, 


Dl its SL l= Jl 
‘বেশি বর্ণনা করা ও অধিক পরিমাণ আক্ষরিক জ্ঞান হাসিল করার 
নাম ইলম নয়, বরং ইলম হচ্ছে আল্লাহ তা'আলার ভয়ের নাম’ 
ইমাম মালেক (রহ.) বলতেন, 
SFL BLAS ds 3 or Dl Sm 05 Fl LS 
251013 BL S63N ll 58 Sel > pb Ie ale 
‘হেকমত ও আমল হচ্ছে একটি নূর ৷ যা দ্বারা আল্লাহ্‌ তা'আলা যাকে 
ইচ্ছা তাকে পথ দেখান। আর বেশি বেশি মাসআলা জানার নাম 
ইলম নয়। এর একটি আলামত আছে তা হচ্ছে, ইলমের বদৌলতে 


প্রতারণার এই জগত থেকে নিজেকে দূরে রাখা এবং চিরস্থায়ী 
জগতের দিকে ধাবিত হওয়া ” 


ইমাম শাফেয়ী (রহ.) বলতেন, 
JN lds s dhs FNL, 


‘ইলম হচ্ছে আমলের নাম। আর আমল হলো স্থায়ী জগতের স্বার্থে 
ক্ষণস্থায়ী জগত পরিহার করা ৷’ 


মুমিন হতে হলে ইলম জরুরী 


অনেকের ধারণা, ইলমের বিষয়টি কেবল ফযীলতের মধ্যেই 
সীমাবদ্ধ । অর্থাৎ ইলম হাসিল করা ভালো এবং সওয়াবের কাজ আর 
না করা দোষণীয় নয় তবে ছাওয়াব ও ফযীলত থেকে বঞ্চিত হওয়ার 
নামান্তর মাত্র। কিন্তু বিষয়টি কি আদৌ এমন? ফযীলতের মধ্যেই কি 
ইলম সীমাবদ্ধ? মোটেই তা নয়। বরং একজন মানুষের প্রকৃত মুমিন 
হওয়া নির্ভর করে ইলম হাসিলের ওপর ৷ কারণ কোনো ব্যক্তি ইলম 
হাসিল করা ছাড়া প্রকৃতি মুমিনই হতে পারে না। কেননা মুমিন 
হওয়া নির্ভর করে দুটি বস্তুর ওপর ৷ এক. সে আল্লাহ তাআলা ছাড়া 
অন্য কারো ইবাদত করবে না। দুই. শরীয়ত নির্দেশিতপন্থা ছাড়া 
ইবাদত করবে না। আর এ দুটিই হচ্ছে তাওহীদের মর্মবাণী। যথা: 


dys 8 as Ol, MYLAN sf 
‘আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ 
তাঁর বান্দা ও রাসূল ৷” 
সুতরাং তাওহীদের মর্মবাণীর মধ্যে ইলম অপরিহার্যভাবে জড়িত ও 
পরিব্যপ্ত। অতএব বোঝা গেল, ইলম ছাড়া তাওহীদের মর্মবাণী 
যথার্থভাবে উপলব্ধি হয়নি । একারণেই ইমাম বুখারী (রহ.) সহীহ 
বুখারীতে ইলমকে আমলের আগে প্রয়োজন বলে উল্লেখ করেছেন 
এবং একটি অধ্যায় কায়েম করেছেন নিমোক্ত শিরোনামে- 


CMAN 1 EG) JS 1 J A JEN FS Lal oC 


9 


‘এ অধ্যায় কথা ও কাজের আগে ইলম- এ বিষয়ে । যেমন আল্লাহও 
বলেছেন, ‘তোমরা জানো যে আল্লাহ ছাড়া কোনো হক্ক ইলাহ নেই’ । 


ইলম: বান্দার প্রতি আল্লাহর প্রথম উপহার 


আল্লাহ তা‘আলা মানুষ সৃষ্টি করার তাদেরকে বিভিন্ন রকমের 
নেয়ামত দান করেছেন। মানুষের প্রতি তাঁর করুণা ও দান এত 
বিস্তৃত ও সীমাহীন যে, কারো পক্ষে সে সব নেয়ামতের হিসাব করা 
সম্ভব নয়। কিন্তু কোনো কোনো নেয়ামত এত মূল্যবান যে, যা 
হাজার নেয়ামতের চেয়ে শ্রেষ্ঠ এবং স্বয়ং আল্লাহ তা‘আলাও ওই সব 
নেয়ামতের কথা কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। বান্দার 
প্রতি আল্লাহ তাআলার অমূল্য নেয়ামতরাজির অন্যতম হচ্ছে ইলম। 
ইলম শুধু মহা নেয়ামতই নয়; বরং বান্দার প্রতি আল্লাহ তাআলার 
প্রথম উপহার, যা তিনি বান্দা তথা মানুষ সৃষ্টি করার পর তাকে দান 
করেছিলেন । তিনি মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে এ 
ব্যাপারে কথা বললে তারা নেতিবাচক পরামর্শ দেন। কিন্তু আল্লাহ 
তা‘আলা এর জবাবে বলেন, 
3 FEELS B58 9 Je BEAD XS WH y 
Ju AHS LIL Is ES IE TMDLS Us Lt 
[YAO SAS 
‘আর স্মরণ কর, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, 


10 


‘আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন, যে তাতে ফাসাদ 
করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার 
প্রশংসায় তাসবীহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা 
করছি। তিনি বললেন, ‘নিশ্চয় আমি জানি যা তোমরা জান না 
{সূরা আল-বাকারা, আয়াত: ৩০} 


এরপর তিনি আদম (আ.)-কে সৃষ্টি করেন। তাকে সৃষ্টি করে 
সর্বপ্রথম ইলম শিক্ষা দেন এবং ইলমকেই ফেরেশতাদের ওপর তার 
শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে সাব্যস্ত করেন। যেমন পরের আয়াতে 
আল্লাহ বলেন, 


Lb SA IE KUL Be LL556 UE CN G30 he ) 
[Y\ 54d © Sn LS OL NES 


তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন তারপর তা 
ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন । অতপর বললেন, ‘তোমরা 
আমাকে এগুলোর নাম জানাও, যদি তোমরা সত্যবাদী হও’ {সূরা 
আল-বাকারা, আয়াত: ৩১} 


মোটকথা, আল্লাহ তখন মানুষ সৃষ্টিতে দ্বিমতকারী ফেরেশতাদের 
সামনে কিছু বিষয় পেশ করেন যার জবাব দিতে তারা ব্যর্থ হন এবং 
তখন আদম (আ.)-কে সেগুলোর জবাব দিতে বলেন । যেসব বিষয়ে 
ফেরেশতারা নিজেদের অক্ষমতা প্রকাশ করেন সেগুলো আদম (আ.) 
প্রকাশ করে কৃতিত্বের পরিচয় দেন। আল্লাহ তাআলা এভাবে 
ফেরেশতাদের সামনে ইলমের মাহাত্ম্য প্রকাশ করেন এবং ইলম 
ll 


3 


গ্রহণকারী মানুষকে তাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেন। সুতরাং বুঝা 
গেল, নিষ্পাপ ফেরেশতাদের ওপর শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো ইলম- 
আল্লাহ তা‘আলা যা মানুষকে প্রথম উপহার হিসেবে দান করেছেন। 


ইলম আল্লাহ তা'আলার পক্ষ থেকে শুধু উপহারই নয়; বরং 
অসামান্য অনুগ্রহও বটে ৷ তিনি কুরআনের বন্থ স্থানে বান্দার প্রতি 
তাঁর বিশেষ বিশেষ দান-অনুগ্রহের কথা বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ 
করেছেন। আর যে দান ও অনুগ্রহ সবিশেষ মূল্যবান সেটি হচ্ছে 
ইলম ৷ ইরশাদ হয়েছে- 
“মানুষ সৃষ্টি করেছেন এবং তাদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন” {সূরা 
আর-রহমান, আয়াত: ৩-৪} 
ইলম ও আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহর বাণী 
সাধারণ মুমিনের চেয়ে আলেমের মর্যাদা বহু গুণ বেশি: আল্লাহ 
তাআলা বলেন, 
SAS GH Es 5 LM i ome bE GATT Bs 

[\\:a১৮A] ৰঘু OBE 
‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা 
হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন । আর তোমরা যা 
কর আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত’ {সূরা আল-মুজাদালা, 
আয়াত: ১১} 

12 


ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, ‘সাধারণ মুমিনের চেয়ে 
আলেমের মর্যাদা সাতশত গুণ বেশি । এবং প্রতিটি মর্যাদার মধ্যে 
দূরত্ব পাঁচশত বছরের সমান 
আল্লাহ আলেমদেরকে কী পরিমাণ মর্যাদা দান করেছেন তার বড় 
প্রমাণ তিনি নিজের নামের সঙ্গে তাদের নাম উল্লেখ করেছেন। 
Ya Ll et LMA KATE ANAT A 54 
[Midlns MOLI 
আলেমগণকে তাঁর নিজের নামের সঙ্গে উল্লেখ করেছেন। কেননা যে 
যাকে ভালোবাসেন তিনি তাকে নিজের কাছাকাছি রাখার চেষ্টা 
করেন। একারণেই আল্লাহ তা'আলা ওলামায়ে কেরামের নাম 
নিজের নামের সঙ্গে যুক্ত রেখেছেন এবং এর কারণ হচ্ছে; মানুষের 
মধ্যে আলেমগণই আল্লাহ তা'আলার কাছে বেশি সম্মানিত ও প্রিয় । 
ইমাম কুরতুবী (রহ.) তাফসীরে লেখেন- 
IIE J Sb clos lll Se dll Ls JS LNlo Sy 
sl OLS S33 ly lb D2 sll 2 Sl 
‘আলোচ্য আয়াত ইলম ও ওলামায়ে কেরামের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের 
দলিল কেননা ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ আল্লাহ তাআলার 


উল্লেখ করতেন’ 

আলেমদের এই সম্মান ও মর্যাদার কারণ হচ্ছে, একমাত্র তারাই 
যথাযথভাবে এবং হক অনুযায়ী আল্লাহ তা'আলাকে ভয় করেন ও 
তার বিধান সহীহ তরীকায় পালন করতে সচেষ্ট থাকেন। ইরশাদ 
হয়েছে- 


[ALLEL O54 Lye BBL le B22 HL I 
“কেবলমাত্র আলেমগণই আল্লাহকে ভয় করে, নিশ্চয় আল্লাহ প্রবল 
পরাক্রমশালী ক্ষমাশীল ৷” [সূরা ফাতির: ২৮] 
এমনিভাবে নবুওয়াতের সাক্ষীদাতা হিসেবে আলেমরাই যথেষ্ট বলে 
কুরআনে ঘোষণা করেছেন। ইরশাদ হয়েছে- 

SLES SEE DL KS BI EATS S555 ) 

ir sie ML OSL tL 

“আর কাফিররা বলে, আপনি প্রেরিত রাসুল নন, বলুন, আমাদের ও 


তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, আর যার কাছে 
রয়েছে কিতাবের জ্ঞান” । [সূরা আর-রা"দ:৪৩] 

ইলমের মধ্যে আল্লাহ তা'আলা এক অবিশ্বাস্য শক্তি সন্নিহিত 
করেছেন । বিষয়টি অনুধাবন করা যায় সুলায়মান (আ.)-এর দরবারে 
রাণী বিলকিসের সিংহাসন উপস্থিত করার ঘটনায় । নবী সুলায়মান 
(আ.) তখন শামে অবস্থান করছিলেন। আর বিলকিসের রাজত্ব ও 


14 


সিংহাসন ছিল ইয়ামানে অবস্থিত তিনি সেখান থেকে স্বল্প সময়ের 
মধ্যে বিলকিসের সিংহাসন আনার আগ্রহ প্রকাশ করলে ইফরিত 
জিন্ন মজলিস থেকে ওঠে পুনরায় ফিরে আসার সময়ের মধ্যে তা 
হাজির করার সামর্থের কথা জানায় । কিন্তু এই প্রস্তাব সুলায়মান 
(আ.)-এর মনোপুত হলো না । কেননা এরচেয়েও কম সময়ের মধ্যে 
তিনি সিংহাসন নিজের সামনে উপস্থিত দেখতে চাচ্ছিলেন। তখন 
দরবারে যে ব্যক্তি আসমানী কিতাবের অধিকারী ছিলেন তিনি 
বললেন- 
Dik B54 of Tix Bask HAST 53 le te SH IE 
[tN 
‘আর যার কাছে কিতাবের ইলম ছিল, সে বলল, আমি এরচেয়েও 
কম সময়ে- চোখের পলক পড়ার আগেই আপনার সামনে তা 
উপস্থিত করতে পারি’ {সূরা আন-নামল, আয়াত: ৪০} 
এই বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছিল ইলমের বরকতে এবং 
ইলমের কল্যাণে । ওই ব্যক্তি ইলমের শক্তিবলে সবচেয়ে কম সময়ের 
মধ্যে সিংহাসন উপস্থিত করতে সক্ষম হয়েছিলেন। 
দুনিয়ার ক্ষণস্থায়ীত্ব, আখেরাতের অবশ্যম্তাবিতা এবং করণীয় সম্পর্কে 
ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি জ্ঞাত বলে স্বয়ং আল্লাহ্‌ তা'আলাই 
তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। কারনের সীমাহীন ধন-সম্পদ 
দেখে সাধারণ মানুষের চোখ যখন ধাঁধিয়ে গিয়েছিল এবং সবাই এই 
পাপীর মতো সম্পদের প্রাচুর্য্য কামনা করছিল তখন বিচক্ষণ 
15 


আলেমগণ নিজেদেরকে এই ঘৃণিত কামনা থেকে বিরত রাখলেনই, 

সেই সঙ্গে সাধারণ লোকদের এই কামনাকে চরম ধিকৃত বলে 

প্রকাশ করলেন ইরশাদ হয়েছে- 

J; ss Je65 GF GAS HONE lS; Soll) SIG 
[A aad © VICE 

‘আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল, তারা বলল, ‘ধিক তোমাদেরকে! 

আল্লাহর প্রতিদানই উত্তম যে ঈমান আনে ও সৎকর্ম করে তার 


জন্য । আর তা শুধু সবরকারীরাই পেতে পারে {সুরা আল-কাসাস, 
আয়াত: ৮০} 


আল্লাহ তা‘আলার সৃষ্টিব্যবস্থা, তাঁর কুদরত ও কার্যাবলির হেকমত 
কারো পক্ষে অনুধাবন করা আদৌ সম্ভব নয়। তিনি যেমন মহান 
তাঁর যাবতীয় কার্যও মহান এবং সুক্ষ্ম ও হেকমতপূর্ণ। তিনি ছাড়া 
আর কারো পক্ষে যা অনুধাবন করা সম্ভব নয়। তবে আলেমগণকে 
আল্লাহ তা'আলা তার কর্মকাণ্ডের যৎকিঞ্চিত হেকমত ও প্রজ্ঞা 
সম্পর্কে অবহিত করেছেন। ইরশাদ হয়েছে- 

orm {© SA VUES GS YES JON Ss 


LEY 


‘আমি এসব উপমা উপস্থাপন করি। তবে আলেমগণ ছাড়া অন্য 
কেউ তা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না’ {সূরা আল- 


‘আনকাবূত, আয়াত: ৪৩} 


জীবন চলার পথে, সামাজিক নানা সমস্যা ও বিপদাপদে সাধারণ 
মানুষকে আলেমদের শরণাপন্ন হওয়ার আদেশ দেওয়া হয়েছে এবং 
ওলামায়ে কেরামকে সাধারণ মানুষের আশ্রয়স্থলের মর্যাদা দান করা 
হয়েছে। ইরশাদ হয়েছে- 


[rj (© SASSY ES LAH lS 


‘সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা কর, যদি তোমরা না জানো৷’ {সূরা 
আন-নাহল, আয়াত: ৪৩} 


একমাত্র ওলামায়ে কেরামই যুগসমস্যার সমাধান এবং ইসলামের 
প্রকৃত ও যথার্থ দিকনির্দেশনা করতে পারেন বলে আল্লাহ তা‘আলা 
কুরআনে ঘোষণা করেছেন। মানুষের অজ্ঞাত ও অবোধ্য বিষয়ে 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর ইলমের 
প্রতিনিধি উলামায়ে কিরামের শরণাপন্ন হতে বলা হয়েছে। ইরশাদ 
হয়েছে- 


& Z 


EAA UAE ATL UO) 
LAM © IG NEARS R255 cite hf MS I; 

[AY 
‘আর যদি তারা সেটি রাসূলের কাছে এবং তাদের কর্তৃত্বের 
অধিকারীদের কাছে পৌঁছে দিত, তাহলে অবশ্যই তাদের মধ্যে যারা 
তা উদ্ভাবন করে তারা তা জানত। আর যদি তোমাদের উপর 
আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমত না হত, তবে অবশ্যই অন্ত 


17 


কয়েকজন ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে।' {সূরা আন- 
নিসা, আয়াত: ৮৩} 


মুফাসসিরগণ লিখেছেন- 

Dl E> LES SSNS 2 ES) G4, 
‘বস্তুত এ আয়াতে আল্লাহ তা‘আলার বিধান নির্গত করার দিক দিয়ে 
ওলামায়ে কেরামকে নবীগণের মর্যাদার সঙ্গে যুক্ত করেছেন’ 


ইমাম আবূ বকর জাস্সাস (রহ.) কুরআনে বর্ণিত তাদের ফযীলতের 
কথা উল্লেখ করে আহকামুল কুরআনে উল্লেখ করেন- 


de Sl oll fe lod hae bsily SS de Jal 0 
(er S53 pl ald) JS DIG ot 2b TIA 05 lx 
‘যেসব লোক হুকুম আহকামের ব্যাপারে গবেষণা করে এবং সঠিক 
অর্থ প্রকাশ করে অতপর তা সঠিক অর্থে প্রয়োগ করে সে প্রশংসিত 
এবং প্রতিদানযোগ্য। আর আল্লাহ তা‘আলা তাদের ব্যাপারেই এই 
আয়াতটি ইরশাদ করেছেন। 
তিনি ওলামায়ে কেরামকে জাতির দিকনির্দেশক ও পথপ্রদর্শক বলে 
আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেন, ‘যেহেতু ওলামায়ে কেরামই 
আল্লাহ তা‘আলার আদেশ-নিষেধ ভালোভাবে জানেন তাই কওমের 
লোকদের কর্তব্য হচ্ছে তাদের আদেশ মান্য করা এবং তাদের 
অনুসরণ করা’ 


জ্ঞান-বিজ্ঞানের চিরন্তন উৎস আল-কুরআনের বিশাল জ্ঞানের ভাণ্ডার 
আলেমদের সিনায় সংরক্ষিত বলে কুরআনে ঘোষণা প্রদান করা 
হয়েছে। ইরশাদ হয়েছে- 


[tA 04S aR LED Sl ks SEL EN FY 
‘বরং এটি হচ্ছে সুস্পষ্ট নিদর্শনাবলী, যা যাদেরকে ইলমের অধিকারী 
করা হয়েছে তাদের বক্ষে সংরক্ষিত’ {সুরা আল-‘আনকাবূত, 
আয়াত: ৪৯} 


(OILERS; SH ple PF ULS Liy Es 5 
[or :2l.0)] 
‘আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি, যা আমি 
জেনেশুনে বিস্তারিত বর্ণনা করেছি। তা হিদায়াত ও রহমতস্বরূপ 
এমন জাতির জন্য, যারা ঈমান রাখে ৷’ {সূরা আল-‘আরাফ, আয়াত: 
৫২} 
আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির মুহাম্মাদ আমিন শানকিতী 
(রহ.) বলেন, 
ela 5 IMAI SIL Ap blo NEY, 
Ado SLL md or + Ul or FS 2 SB la 
oe 


‘সন্দেহ নেই যে, এই কুরআনই হচ্ছে সেই নূর, যা আল্লাহ তাআলা 
ভূপৃষ্ঠকে আলোকময় করতে অবতীর্ণ করেছেন। যাতে সেই আলোর 
সাহায্যে হক ও বাতিল এবং ভালো ও মন্দ পার্থক্য করা যায়৷ ক্ষতি 
ও উপকারী বস্তু চেনা যায়। ভ্রান্তি থেকে সঠিক পথের দিশা পাওয়া 
যায়’ 


ইলমকে আল্লাহ মানবজাতির সর্বশ্রেষ্ঠ লেবাস বলে অভিহিত 
করেছেন । যথা- 


SH LG Bs i DE CU le Cll SH FS GS 
[¢": SLANG S38 GES af Sb Se DS HE Ef 
‘হে বনী আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, 
যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং যা সোন্দর্যস্বরূপ। আর 
তাকওয়ার পোশাক, তা উত্তম। এগুলো আল্লাহর আয়াতসমূহের 
অন্তর্ভুক্ত । যাতে তারা উপদেশ গ্রহণ করে’ {সূরা আল-‘আরাফ, 
আয়াত: ২৬} 
ইলম, রী-শা দ্বারা ইয়াকিন এবং লিবাসুত তাকওয়া দ্বারা লজ্জাশীলতা 
উদ্দেশ্য । 
এসব আয়াত ছাড়াও আরো বহু আয়াতে আল্লাহ তা'আলা ইলম ও 
ইলমের বাহকদের প্রশংসা করেছেন। সেই সঙ্গে মূর্খতা ও 
ইলমহীনতার নিন্দাও করেছেন কুরআনের বহু জায়গায় 


20 


মূর্খতার নিন্দা 

মূর্খতা হচ্ছে আত্মার মৃত্যু এবং জীবন যবেহ ও হায়াত ধ্বংস করার 

নাম কুরআনে মূর্খতা থেকে বেঁচে থাকতে এবং এর নিন্দা জ্ঞাপন 
[1:81 © Gade 52 5 cf cl BG) } 

‘আমি তোমাকে উপদেশ দিচ্ছি, যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও 

{সুরা হুদ, আয়াত: ৪৬} 

শুধু তাই নয়; অন্য আয়াতে মূর্খতাকে মৃত্যুর সঙ্গে তুলনা করা 

হয়েছে। যেমন- 

AEE SOG es SE AGS SU ES HK 51) 

[Nee iS YN ঠেও I OEE 

‘যে ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য 

নির্ধারণ করেছি আলো, যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলে, সে কি 

তার মত যে ঘোর অন্ধকারে রয়েছে, যেখান থেকে সে বের হতে 

পারে না?’ {সূরা আল-‘আনআম, আয়াত: ১২২} 

পক্ষান্তরে ইলমকে বুদ্ধিমান লোকদের অন্তর্দৃষ্টিতা এবং প্রাণসঞ্জীবিনী 

বলে আখ্যায়িত করা হয়েছে। যে ইলম দ্বারা মৃতের জীবন সঞ্চার হয় 

এবং মানুষের মধ্যে চলাফেরা করতে পারে। পক্ষান্তরে যে ব্যক্তি 


21 


ইলম রাখে না সে অন্ধকারে চলমান ব্যক্তির মতো, যে কখনই ওই 
অন্ধকার থেকে নিস্তার পায় না। 


বাহ্যিকদৃষ্টিতে মানুষ একে অপরের সঙ্গে মেলামেশা করেই থাকে। 
কিন্তু আল্লাহ তা'আলা এখানে একটি বিষয়ের প্রতি বান্দাকে আকৃষ্ট 
করেছেন যে, মানুষের সঙ্গে চলাফেরা এবং সামাজিকতা রক্ষা করার 
জন্য ইলম চাই৷ কুরআনী ইলম ছাড়া যত বড় শিক্ষা ও শিক্ষাবিদ 
থাকুক না কেন, কুরআন-হাদীছ ও ইসলামের পরিভাষায় তা মূর্খতা 
বৈ কিছু নয়। ইলম ও আখেরাতবিহীন জ্ঞান ও জ্ঞানের 
অধিকারীদেরকে আল্লাহ্‌ তাআলা চতুষ্পদ জন্তু কিংবা তার চেয়েও 
নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। সুতরাং স্বয়ং মহান আল্লাহ 
তা'আলার পক্ষ থেকে মূর্খতার উপাধি পাওয়ার পর এদেরকে জ্ঞানী 
হিসেবে জাহির করা কতটুকু সঠিক? 


কুরআনের এক আয়াতে যাদের কুরআনের জ্ঞান নেই তাদেরকে 
যাদের কুরআনের জ্ঞান আছে তাদের সঙ্গে তুলনা করতে বারণ করা 
হয়েছে এবং তারা পরস্পরে মর্যাদার দিক দিয়ে কখনই এক নয় 
বলে অভিহিত করা হয়েছে যথা- 
WE EBS HOG ddd Ss de) 
[ao 0 ® IN 
‘যে ব্যক্তি জানে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল 
হয়েছে, তা সত্য, সে কি তার মত, যে অন্ধ? বুদ্ধিমানরাই শুধু 
উপদেশ গ্রহণ করে’ {সূরা আর-রা‘দ, আয়াত: ১৯} 
22 


সুতরাং যারা পার্থিব জীবনের জ্ঞান ও ধন-সম্পদ নিয়ে অহমিকা 
করে তাদের বাহ্যিক সুখদর্শনে কারো বিভ্রান্ত ও বিচলিত হওয়া 
উচিত নয়। ওরা তো চতুষ্পদ জন্তুর মতো, যারা চারণভূমিতে পেটে 
যতদূর জায়গা হয় ততদূর খেয়ে থাকে। আর বাড়িতে যাওয়ার পর 
জায়গা হয় নোংরা গোয়াল ঘর কিংবা নিকৃষ্ট খোয়াড়ে । কিন্তু একজন 
মানুষ কি তাই? সে কি গরুর প্রচুর খাওয়া দেখে হিংসা বা ঈর্ষা 
করতে পারে? না মানায় তা? 


অতএব মর্যাদা, গৌরব, অহংকার ও শ্রেষ্ঠত্বের কিছু থাকলে তা 
ইলমের মধ্যেই নিহিত এবং যারা ইলম ধারণ করেছে তারা 
বাহ্যিকদৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে দুর্বল, গরীব ও অসহায় মনে হলেও 
প্রকৃতপক্ষে তারাই সফল, বিত্তবান এবং মর্যাদার অধিকারী । 


ইলমের ফযীলত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের বাণী 

মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জাগতিক সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় । 
প্রমাণিত হয়ে যায়। এমনকি জীবদ্দশার কৃত যাবতীয় ইবাদতের 
ছাওয়াবও বন্ধ হয়ে যায়। কিন্তু ইলম এমন এক ইবাদত, যার 
ধারাবাহিকতা কখনও শেষ হয় না। যেমন: 


SUSY SL J is le Ml ER Uk 4 Ge 
A555 EE le 5 ES Bic Se IES SY ce LE 5) 
{es se 

23 


আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, EI SR 
আমল ছাড়া তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় । আমল তিনটি হচ্ছে 
চলমান সাদাকা, এমন ইলম, যা দ্বারা (অন্যরা) উপকৃত হয় তথা 
ইলমে নাফে' এবং নেক সন্তান, যে মৃতের জন্য দু'আ করে" 
[মুসলিম: ১৬৩১] 


একজন আলেমের প্রচার-প্রসারকৃত ইলম কেয়ামত পর্যন্ত তার 
আমলনামায় যুক্ত হওয়ার কথা অন্য হাদীছে প্রকাশ করা হয়েছে। 
যেমন: 


EOLA ES POL) EE EAL: MEAs SE 
sits 485 GUS 1455 4785 ME Ue 5 IS SUS ME 
HLS 3402 GOI AE he AN EET OG idl 

eT Re 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, Co TEE IR 
যুক্ত হবে সেগুলোর অন্যতম হচ্ছে ইলম, যা সে অন্যকে শিক্ষা 
দিয়েছে এবং যার প্রচার-প্রসার করেছে; পুণ্যবান সন্তান যে সে রেখে 
গিয়েছে; কুরআন যার সে উত্তরাধিকারী বানিয়েছে; মসজিদ যা সে 
বানিয়েছে; মুসাফিরদের আশ্রয়কেন্দ্র যা সে নির্মাণ করেছে; নদী যা 
সে খনন করেছে এবং সাদাকা যে সে নিজ জীবদ্দশায় ও 
সুস্থতাকালে আপন সম্পদ থেকে দান করেছে- এসব তার মৃত্যুর 


24 


পর তার সঙ্গে যুক্ত হবে’ [ইবন মাজাহ্‌: ২৪২; সহীহ ইবন খুযাইমা: 
২৪৯০, শায়খ আলবানী হাদীছটিকে হাসান বলেছেন] 


ইলমের পথকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান, দামি ও জান্নাতের পথ 
বলে অভিহিত করা হয়েছে৷ যেমন: 


EEO Sud led Feld eh Ss 

ELIE Es TBI ls 3 Ls 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, (দীর্ঘ হাদীছের অংশ) ‘যে ব্যক্তি ইলম 
অন্বেষণের পথ অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 
পথ সহজ করে দেন’ [মুসলিম: ২৬৯৯] 


কুরআন ও ইলমের মজলিসকে আল্লাহ তা'আলার রহমত অবতীর্ণ 
হওয়ার কেন্দ্র বলে সুষ্পষ্ট ঘোষণা এসেছে। এ হাদীছেরই পরের 
অংশে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
YES BLES BOS SE Mo 2 SI EAL; 
2 DUES ESI RIMES ESN EG 
LE 
‘আল্লাহর যে ঘরে মানুষ একত্রিত হয় এবং তাঁর কিতাব তিলাওয়াত 
করে এবং পরস্পরে ইলমের দরসে লিপ্ত হয় সেই ঘরে রহমত 
অবতীর্ণ হয়, ফেরেশতারা সেই ঘরকে বেষ্টন করে নেন এবং আল্লাহ 


25 


তাআলা তাঁর আশেপাশে যারা আছেন (ফেরেশতারা) তাদের কাছে 
তাদের প্রশংসা করেন [মুসলিম: ২৬৯৯] 


পৃথিবীর এমন কে আছে, যাদের পায়ের নিচে ফেরেশতাদের মতো 
মহাসম্মানিত ও নিষ্পাপ মাখলুক নিজেদের পাখা বিছিয়ে দেন? হ্যাঁ, 
মহাসম্মানিত এই বান্দাগণ একমাত্র ইলমের বাহক ওলামায়ে কেরাম 
এবং তালেবে ইলমের পায়ের নিচে নিজেদের পাখা বিছিয়ে দেন। 
শুধু কি তাই? দিগন্তবিস্তৃত প্ৰাণীকুল, আসমানের ফেরেশতা, সমুদ্রের 
মাছ, গর্তের পিপিলিকা, ভূপৃষ্ঠটে চলমান প্রতিটি প্রাণীই আলেম এবং 
তালেবে ইলমের জন্য মাগফিরাতের দুআ করতে থাকে! এই বিরল 
সম্মান কীসের ফসল? ইলমের ফসল যেমন: 


0 Sis 3s B5N gl Se UE ES: JE SAS LE 


eh Lo DJS RA Sd 2 BH SUG: 5S 
5:06 SE 3 fo Al Es SIE Hl A et lS 
IDET IHIEN IE RRE SE VG ESTEE Ls 
DIE le ss LS Es MS So: AE 35d dh 
6; il 8 LS Fs i 3S SY SE IE 

« ASE Et EMG SAN 5 lll IE 
‘কাছীর ইবন কায়স থেকে বর্ণিত, তিনি বলেন, দামেশকের মসজিদে 
আমি আবৃদ্দারদা রাদিয়াল্লাহু ‘আনহুর কাছে বসা ছিলাম ৷ তাঁর কাছে 
জনৈক ব্যক্তি আগমন করে বললেন, হে আবৃদ্দারদা! আমি মদীনা 
শহর থেকে আপনার কাছে এসেছি একথা জেনে যে, আপনি 


26 


রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনা একটি হাদীছ 
বর্ণনা করে থাকেন। আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি, কেবল 
সেই হাদীছটি শ্রবণ করতে এসেছি আব্ুদ্দারদা রাদিয়াল্লাহু ‘আনহু 
বললেন, তুমি ব্যবসায়ীক বা অন্য কোনো ব্যক্তিগত প্রয়োজনে 
আগমন করনি? একমাত্র একারণেই তুমি সফর করে এসেছ? 
লোকটি বললেন, হ্যাঁ। একমাত্র একারণেই এখানে এসেছি। তখন 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের 
হয় আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। 
ফেরেশতারা তার সম্মানে নিজেদের পাখা বিছিয়ে দেয় । আলেমের 
জন্য আসমান-জমিনের সবাই দু'আ করতে থাকে এমনকি সাগর ও 
খাল-বিলের মাছও তার জন্য দুআ করতে থাকে... । [ইবন মাজাহ; 
২২৩; সহীহ] 


জগদ্বাসীর চন্দ্র ও আসমানবাসীর চন্দ্র 


উৎপ্রেক্ষায় কোন্‌ বস্তু বেশি ব্যবহৃত হয়? পূর্ণিমার চাঁদ এবং চাঁদের 
আলো! কবি-গল্পকারদের কবিতা ও গল্প যেন চাঁদের রশ্মি ছাড়া 
আলোই ছড়ায় না! পূর্ণিমার রাতের ন্নিগ্ধ আলোর মোহনীয় দৃশ্য 
মানসপটে গভীর প্রভাব ফেলে না- এমন লোকের অস্তিত্ব বোধ হয় 
সারাবিশ্বে কোথাও খুঁজে পাওয়া যাবে না। ছোটো-বড় সকলের কাছে 
চাঁদ এবং চাঁদের আলো প্রিয় এবং উপমাযোগ্য । জগদ্বাসীর কাছে 
যদি চাঁদ এবং চাঁদের কদর এত থাকে, তবে আসমানবাসী এবং 


27 


স্বয়ং আসমান-জমিনের অধিপতির কাছে চাঁদের আলোর চেয়েও 
আকর্ষণীয় বস্তু আছে। তা হচ্ছে ইলম এবং ইলমধারী ওলামায়ে 
কেরাম ৷ হাদীছের পরের অংশে সে কথাই বলা হয়েছে: 


TS EO Lak 50 Ell LS 
‘আবেদের ওপর আলেমের মর্যাদা তেমন, যেমন নক্ষত্ররাজির ওপর 
পূর্ণিমার চাঁদের মর্যাদা ” [ইবন মাজাহ: প্রাগুক্ত] 


মানুষ পরবর্তীদের জন্য সম্পদ জমা করে যায়, ওয়ারিস হিসেবে 
রেখে যায়, পরবর্তীরা পূর্বপুরুষের উত্তরাধিকার লাভ করে ধন্য হয়, 
গৌরববোধ করে। কেউ বংশীয় সূত্রে জমিদারী পায়, কেউ পায় 
সিংহাসন, কেউ পায় পদ-পদবী এবং কেউবা অঢেল সম্পদ । কিন্তু 
মহান আল্লাহ তা‘আলার কাছে এগুলোর কী-ইবা মূল্য আছে! বিশ্বের 
সব মানুষের কাছে এবং স্বয়ং আল্লাহ তা‘আলার দৃষ্টিতে মহা 
নেয়ামত এবং মূল্যবান সম্পদ হচ্ছে নবুওয়াত । এই নেয়ামত 
যোগ্যতা বলে কিংবা হাজারও প্রচেষ্টায় হাসিল করা সম্ভব নয়। তা 
নেহায়তই আল্লাহ তা‘আলার কৃপা ও দান । তিনি লক্ষ-কোটি মানুষের 
মধ্যে থেকে মাত্র এক লাখ চব্বিশ হাজার মানুষকে এই মহান 
নেয়ামতের জন্য নির্বাচিত করেছেন এবং সর্বশেষ নবী রাসূলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে চির গৌরবের 
এই নেয়ামত লাভের ধারা বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ্‌ তা'আলার 
সবিশেষ করুণা এই যে, এই ধারা বন্ধ হয়ে গেলেও এর রহমতের 


28 


ছায়া সচল রয়েছে। কেয়ামত পর্যন্ত একশ্রেণীর মানুষকে তিনি 
নবুওয়াতের রহমতের ছায়ায় আশ্রিত করবেন। আশ্রিতরা হবেন 
ওলামায়ে কেরাম এবং রহমতের ছায়াটি হচ্ছে ইলম পৃথিবীতে 
এরচেয়ে শ্রেষ্ঠ উত্তরাধিকার এবং শ্রেষ্ঠ ছায়া দ্বিতীয়টি নেই । যেমন 
একই হাদীছের শেষাংশে বলা হয়েছে, 
Es Sf SS NEG ISSN Es BG NS; 
ls 
‘আলেমগণ হলেন নবীগণের ওয়ারিছ। আর নবীগণ ধনসম্পদের 
মীরাছ রেখে যান না, বরং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইলমের মীরাছ 
রেখে যান । সুতরাং যে ব্যক্তি এই মহামূল্যবান মীরাছ গ্রহণ করল সে 
বিরাট মূল্যবান বস্তু গ্রহণ করল ’ [ইবন মাজাহ: প্রাগুক্ত] 
আল্লাহ তা'আলা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন প্রিয় 
নবী রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে । আর আলেমদের 


করেছেন সাধারণ আবেদের তুলনায় রাসূলের মতো মহামান্বিত। 
যেমন: 


JS JE 4 Les al Jr) $56 ঠণ bu 3 us 
us EELS J. Eb SEES 
5h: DB HED LS MILI IGE od 
SALES EAs BLIN ES 35 VG SN PE EEG 

(fe ETE 


29 


‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তির 
কথা আলোচনা করা হলো। একজন আবেদ আর অপরজন আলেম। 
জবাবে তিনি বললেন, ওই দুইজনের মধ্যে আলেমের মর্যাদা তেমন 
সুউচ্চ, যেমন আমার মর্যাদা একজন সাধারণ মানুষের চেয়ে সুউচ্চ । 
এরপর তিনি বললেন, স্বয়ং আল্লাহ তা'আলা আলেমের প্রতি রহমত 
বর্ষণ করেন এবং ফেরেশতা, আসমান ও জমিনবাসী, এমনকি গর্তের 
পিপিলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য ক্ষমা প্রার্থনা 
করে’ [তিরমিযী; ২৬৮৫] 


রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইলমকে নেতৃত্ব ও মর্যাদার 
মাপকাঠি হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন আবু সাঈদ খুদরী 
রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, 
Je 55 EH cl Sh dl dss de 5h bs MISS) 
8 230 Lio 5B 230 S SHE S55 US ts LS, 
URS 
তোমাদের অনুসারী । আর তোমাদের কাছে পৃথিবীর বিভিন্ন স্থান 
থেকে লোকেরা আসবে দীন শেখার জন্য । সুতরাং তারা যখন 
তোমাদের কাছে আসবে তখন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে” 
[তিরমিযী: ২৬৫০] ' 


' আলবানী যঈফ বলেছেন। 
30 


ইলম জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ 
মানুষ আজ সারাবিশ্বে জুড়ে খনিজ সম্পদ ও অর্থকড়ির জন্য ছুটে 
বেড়াচ্ছে। কিন্তু প্রকৃত সম্পদ ও মূল্যবান বস্তু আসলে কোনটি? 
স্তুলদৃষ্টির মানুষের সংজ্ঞায় তা সংজ্ঞায়িত না করে স্বয়ং রাসূলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যবানে এর সংজ্ঞা দেওয়া যাক। 
‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 
sisi ls ed Ie Ads 0 glo 
GEG ISG b Ls SS 
‘হেকমত ও ইলমের একটি কথা জ্ঞানীর জন্য হারানো মূল্যবান 
সম্পদের মতো । সুতরাং যেখানে পায় সেখান থেকেই যেন সেতা 
গ্রহ করে নেয়’ [বাইহাকী; ৪১২, যঈফ] 


ইলমের এই মর্যাদা লাভের জন্য শুধু পুরুষরাই নয় বরং নারীরাও 
আদিষ্ট । সকলের জন্য এই মর্যাদা এবং সকলের জন্য তা 
অপরিহার্য । যেমন: 
lle ed LE Le MS JEG E sd 3 
(AE Fly 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলম অন্বেষণ করা 
31 


প্রতিটি মুসলিমের ওপর ফরয’ [ইবন মাজাহ: ২২৪, সহীহ] 
হাদীছের ব্যাখ্যাকারীগণ লিখেছেন, 

a SI Sa LS) Lal 2 Es () BD Ny 
xdll 6 G2 UN) Bl racy did 3) Ge (les) SL 


‘নিঃসন্দেহে মুসলিম এ (পুরুষ) শব্দটি £)_॥। মুসলিমা (নারী) 
কেও শামিল করে। অর্থাৎ এই বিধান পুরুষের সঙ্গে সঙ্গে নারীর 
জন্য সমানহারে প্রযোজ্য । আর কোনো কোনো হাদীছে 5.4 
শব্দটি উল্লেখ করা হয়েছে। আসলে এটি দুর্বল তথা অপ্রয়োজনীয় 
সংযোজন ৷ কেননা ‘মুসলিম’ শব্দটিই এটার প্রয়োজনীয়তা মিটিয়ে 
দেয়’ 


পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসাফির 

আল্লাহ তা'আলার নিকট জিহাদ অত্যন্ত প্রিয় আমল ৷ জিহাদের 
রাস্তার ধূলোবালিকে তিনি জাহান্নামের প্রতিবন্ধক বানিয়েছেন এবং 
এই পথের পথিককে দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পথিকের মর্যাদা ৷ 
এই রাস্তার মুসাফিরের ধূলোবালি আর জাহান্নামের আগুন একত্রিত 
হওয়াকে তিনি হারাম করেছেন। ইলম অন্বেষণের রাস্তাকেও তিনি 
সেই মর্যাদাই দিয়েছেন এবং ইলম অন্বেষী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘরে 
না ফেরে ততক্ষণ পর্যন্ত তাকে জিহাদের রাস্তায় থাকারই ছাওয়াব 
দান করেন হাদীছে ইরশাদ হয়েছে- 


ESE GAEL AT sie hl LS GME DLS Se 
‘আনাছ ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের 
হয় সে আল্লাহর রাস্তায় থাকে, যাবত না সে ফিরে আসে ’ [জামে 
তিরমিযী: ২৬৪৭ *] 


মানুষ অন্যকে কোনো সাফল্য পেতে দেখলে আফসোস করে, ঈর্ষা 
করে, হিংসা করে এবং নিজে সে সব সাফল্য পেতে চায়, মনেপ্রাণে 
তা কামনা করে। শরীয়তের দৃষ্টিতে হিংসা ও লোভ-লালসা নিষিদ্ধ 
এবং তা কঠোর গুনাহের কাজ। কিন্তু ইলম এমন এক মূল্যবান 
সম্পদ, যা অন্যকে হাসিল করতে দেখলে শুধু আফসোস করা নয়, 
বরং তা লাভের জন্য রীতিমতো ঈর্ষা করাও জায়েয! সহীহ বুখারী ও 
মুসলিমে যেমন বর্ণিত হয়েছে: 
Jai PS AAG UES Fe deg de dl be Nd 
Es Ge i 0 LS i 55 FG SSS pcs 
‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, দু'টি ক্ষেত্র ছাড়া 
অন্য কোনো ক্ষেত্রে ঈর্ষা করা বৈধ নয়। এক. ওই ব্যক্তি যাকে 


আল্লাহ সম্পদ দিয়েছেন আর সে তা হকের পথে ব্যয় করে এবং 
দুই. ওই ব্যক্তি যাকে আল্লাহ ইলম দিয়েছেন, যা দ্বারা সে বিচারকার্য 


* শায়খ আলবানী যঈফ বলেছেন। 
33 


পরিচালনা করে এবং এবং অন্যকে শিক্ষা দেয়’ [বুখারী: ৭১৪১; 
মুসলিম: ৮৫০] 
ইলমের সামগ্রিক চিত্র ও হাকীকত 


মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহুর এক হাদীছে ইলমের একটি 
সৰ্বাঙ্গীন চিত্র ও ব্যাখ্যা ফুটে উঠেছে। LY 


Sod oS ES dls ss EAs DLS clei) 
ESS} BIG ISS PEESITAY Ns 
Sl SS >; EEE ঠঁ Ae 530 Hl J Ee 
i) F 0১১ cel nalls sll ¥ Hb a5 ঙঁ ELE 
AE LEEDS SU MGs ss 3s G33 
Ele S SIN LES cts J SS Fs SS GT 
ls < ১০5 SI ES (3 LES HSS PY 
+; TEEN oe St At 
aa Crs Lie oh Te a) ke Us ll 
3 oo LED a A) fs EES Ce ao) JS = 
HIE LOLS TG LO IG AE Ge OE 


a 


Des Add ET Ode 


EFL DI ds LE Es 5 5 

ইলম তলব করা আল্লাহভীতি এবং ইবাদতের অন্তর্ভুক্ত । ইলমের 

আলোচনা করা তাসবীহ এবং বাহাছ করা জিহাদের মতো । অজ্ঞকে 
34 


শিক্ষা দেওয়া দান-সদকার মতো ৷ যোগ্য লোকদের মধ্যে তা বিতরণ 
করা নৈকট্য লাভের মাধ্যম । কেননা ইলম হচ্ছে হালাল-হারামের 
মাপকাঠি । জান্নাতীদের পথের আলো। ইলম একাকিত্বের সঙ্গী, 
নিঃসঙ্গতার বন্ধু, নির্জনতায় গল্পের সঙ্গী । সুখ-দুঃখের দলিল শত্রুর 
বিরুদ্ধে অস্ত্র, বন্ধু-বান্ধবদের সামনে অলঙ্কার । আল্লাহ তা'আলা এর 
মাধ্যমে একদল লোককে সম্মানিত করেন, ফলে তারা সমাজের 
নেতৃত্ব লাভ করে। তারা পথপ্রদর্শক হয়, যেই পথ অনুসরণ করে 
সাধারণ মানুষ পথ চলে ফেরেশতাদের মজলিসে তাদের আলোচনা 
করা হয় এবং ফেরেশতাগণ সম্মান প্রদর্শনের জন্য তাদের পায়ের 
নিচে নিজেদের পাখা বিছিয়ে দেন। জীব-জড় এবং জলভাগ-স্থলভাগ 
সবশ্ৰেণীর মাখলুক ইলমওয়ালার জন্য মাগফেরাতের দুআ করেন। 
এমনকি সমুদ্রের মাছ এবং ভূমির কীটপতঙ্গ ও হিংস্র জন্তু-দানব! 
কেননা ইলম হচ্ছে মূর্খতা থেকে জীবন সঞ্চারণকারী। গভীর 
অন্ধকারের প্রখর উজ্জ্বল বাতি । ইলম বান্দাকে দুনিয়া-আখেরাতে 
মর্যাদার উচ্চ আসনে নিয়ে যায়। ইলম বিষয়ে ফিকির করা সাওম 
পালনের মতো । ইলমের দরস দেওয়া রাত্রি জাগরণ করে সালাত 
আদায় করার মতো ৷ ইলমের দ্বারা আত্মীয়তার বন্ধন সুদৃঢ় হয়। এর 
দ্বারাই হালাল-হারামের সুস্পষ্ট জ্ঞান হাসিল হয়। ইলম হচ্ছে ইমাম 
এবং আমল হলো তার মুক্তাদী । ভাগ্যবানরা ইলম লাভে ধন্য হয় 
আর হতভাগ্যরা এ থেকে বঞ্চিত হয়’ [ইবন আবদুল বার (রহ.), 
জামে বয়ানুল ইলম, বর্ণনা নং ২৬৪] 


35 


রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল 
একজন মুআল্লিম হিসেবে ৷ তিনি ইরশাদ করেন- 


Ul Li Ci 


‘আমি তো একজন শিক্ষক হিসেবে দুনিয়ায় প্রেরিত হয়েছি’ [ইবন 
মাজাহ: ২২৯] 


ইলম অন্বেষণ অন্যান্য ইবাদতের চেয়ে ফযীলতপূর্ণ 


ইলম হাসিলের কাজে লিপ্ত থাকা নফল ইবাদতে মশগুল থাকার 
চেয়ে বেশি মর্যাদার । কেননা ইলম মানুষকে আল্লাহর ভয় এবং 
আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের পন্থা শেখায় । হাদীছে এসেছে, 
DED dh 5 26 5 LS ld) Eto dG ULE 56 
SITE db SEL I HY 5 Is 
BES 25 ple BS LE BE SF Ll 5 
E53 DIG 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি 
ইরশাদ করেন, আল্লাহ তা'আলা আমার নিকট এই মর্মে ওহী প্রেরণ 


১, হাদীছের সূত্র যঈফ তথা দুর্বল । তবে অর্থগত দিক থেকে এটি সহীহ কেননা 
পবিত্র কুরআনে শিক্ষা দান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 


অন্যতম দায়িত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
36 


করেন, যে ব্যক্তি ইলম তলবের পথ গ্রহণ করে আমি তার জন্য 
জান্নাতের পথ সহজ করে দিই। আর আমি যার উভয় চোখের দৃষ্টি 
কেড়ে নেই, তাকে উভয়ের বদলা দেব জান্নাতে । ইলম অন্বেষণের 
ফযীলত ইবাদতে লিপ্ত থাকার ফযীলতের চেয়ে বেশি । আর দীনের 
মূল হচ্ছে ভীতি ৷ [বায়হাকী: ৫৩৬৭, সহীহ] 
JSG 5 JS By bd SW SL 2 Ll J 
as Als Nl 
‘একজন আলেম রোজাদার, তাহাজ্জুদের জন্য রাত্রি জাগরণকারী 
এবং আল্লাহর রাস্তার মুজাহিদের চেয়ে উত্তম । যখন একজন আলেম 
মারা যান যখন ইসলামের গায়ে একটি ছিদ্র ও দাগ পড়ে। যা 
অপরজন তার স্থান পূরণ না করার আগ পর্যন্ত ভরাট হয় না৷ তিনি 
ৰ 7 
JSLLESS JLAIU 2 Sly as SIU 2 A= ll 
Sl dl a5 J asoy Sy i Biol 25 S> S Ua) 
sl 29 JU Sts 
‘ইলম সম্পদের চেয়ে উত্তম । কেননা ইলম তোমাকে পাহারা দেয় 


আর তুমি পাহারা দাও সম্পদকে । আলেম ব্যক্তির জীবনে ইলম নিয়ে 
আসে মানুষের আনুগত্য, আর মৃত্যুর পর তাকে সবাই উত্তমভাবে 


37 


স্মরণ করে। আর মালের মালিক মারা গেলে মালও তার হাতছাড়া 
হয়ে যায়। বরং, মালের মালিকরা জীবিত হলেও মৃত থেকে যায় ' 


ইলম হাসিল হলে দুনিয়ার সব কিছু হাসিল হয়। আবদুল্লাহ ইবন 
ll bs Ul JU dll ox pl Lele 35s cp Ose HE 
a A, JU shel 


সুলায়মান ইবন দাউদ ‘আলাইহিমাসসালামকে ইলম, সম্পদ ও 
রাজত্ব- এই তিনটি বস্তুর যে কোনো একটি গ্রহণের এখতিয়ার 
দেওয়া হয়েছিল। তিনি ইলম এখতিয়ার করেছিলেন। কিন্তু এর 
বদৌলতে সম্পদ ও রাজত্বও হাসিল হয়েছিল৷’ 


এবং আহমাদ (রহ.) বলতেন, 

wil or dl AUD 2 SS 
‘রাতের কিছু অংশে ইলমের আলোচনা করা আমার কাছে সারারাত 
তাহাজ্জুদ সালাত আদায় করার চেয়েও প্রিয় ৷’ 


৮৮ 2 55 44 1১ So dh Ob db ES wt 
als Jal SDE asl 53 SOB S132 J 58 Hl ols) la) 
5D > SH da dss ul, sls, 


38 


‘হে লোক সকল! তোমরা ইলম গ্রহণ করো। কেননা আল্লাহ 
তা'আলার একটি চাদর আছে, যা তিনি পছন্দ করেন। যে ব্যক্তি 
ইলমের কোনো দরজা অন্বেষণ করে আল্লাহ তা'আলা তাকে নিজ 
চাদরে আশ্রয় দেন৷ যদি সে কোনো গুনাহ করে, তাকে তিনবার এর 
শান্তি থেকে সতর্ক করে যেন তার থেকে নিজ চাদর ছিনিয়ে নেওয়া 
না হয়। যদিও এ গুনাহ আমৃত্যু দীর্ঘায়িত হয় ৷’ 


ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু বলতেন, 
be 75 Ub ells 


‘ইলম অন্বেষণের সময় তুচ্ছ থেকেছি ফলে উত্তাদ হয়ে সম্মানিত 
হয়েছি ৷’ 


Ur dU lO 
‘একটি মাসআলা শিক্ষা করা আমার দৃষ্টিতে ইবাদতের জন্য 
সারারাত জাগ্রত থাকার চেয়ে শ্রেয় 
dl Je me de or PD so FSG le Moy 


“sl > 


39 


‘রাত্রি জাগরণকারী এবং সাওম পালনকারী এক হাজার আবেদের 
মৃত্যুর চেয়ে আল্লাহ তা'আলার হালাল-হারামের জ্ঞান রাখা একজন 
আলেমের মৃত্যু অনেক বেশি ভারি ৷” 


icy 4h 3 25 Bf 3 lL dll sh + 
‘যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হওয়াকে জিহাদ বলে মনে 
করে না তার চিন্তা ও বিবেকের ঘাটতি আছে’ 
ইলমের প্রচারকের ফযীলত বর্ণনা করে উমর রাদিয়াল্লাহু ‘আনহু 
বলেন, 
Hall DS hs cr o21 ab a ad iw Siw 2 
‘যে ব্যক্তি অন্যের কাছে একটি হাদীছ বর্ণনা করল আর সে ব্যক্তি সে 
অনুযায়ী আমল করল তবে বর্ণনাকারীও সমপরিমাণ ছাওয়াব লাভ 
করবে।’ 


Sly) od) S22 of J5 dl =o 
‘ইলম উঠে যাওয়ার আগেই তা শিক্ষা কর। আর এর উঠে যাওয়ার 
অর্থ বর্ণনাকারীর মৃত্যু ঘটা’ 


আলী রাদিয়াল্লাহু ‘আনহু কুমাইলকে লক্ষ্য করে বলতেন, 


40 


2 Madly JU ot Sly Ss SIU or A lll }S be 

SY 52 ly dl ats JU ade ps JU, 
‘হে কুমাইল! ইলম সম্পদের চেয়ে শ্রেষ্ঠ ইলম তোমাকে পাহারা 
দেয় আর সম্পদকে তোমার পাহারা দিতে হয়। ইলম শাসক, 
পক্ষান্তরে সম্পদ প্রজা । সম্পদ খরচ করলে কমে যায় কিন্তু ইলম 
খরচ করলে তা বৃদ্ধি পায় ৷ 


মানুষ সাধারণত ওইসব বস্তুর দাবি করা এবং তা নিজের মধ্যে 
থাকাকে গৌরবের মনে করে যা অমূল্য ও সর্বজন প্রশংসনীয় । এই 
হিসেবে ইলম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস্তু। একারণেই দুনিয়ার কেউই 
‘নিজে জাহেল’ একথা স্বীকার করতে চায় না এবং কেউ তাকে 
জাহেল বলুক তাও পছন্দ করে না। কেউ তাকে ‘জাননেওয়ালা’ 
কিংবা ‘ইলমওয়ালা’ বললে খুশি হয়। আলী রাদিয়াল্লাহু ‘আনহু 
বলেন, 

Jab HH dsssb sd IS 
হলমের মর্যাদা বুলন্দ হওয়ার জন্য এটাই বড় আলামত, যে কেউ 
ইলম রাখে না সেও ইলমের সঙ্গে সম্বোধিত হলে খুশি হয়। আর 


41 


মূর্খতার নীচতার প্রমাণ এই, যার মধ্যে এই মূর্খতা আছে সেও এ 
থেকে পানাহ চায় এবং মূর্খতার নামে সম্পৃক্ত হওয়া অপছন্দ করে 


ইলমের মজলিসই প্রকৃত সম্পদের মজলিস 


দুনিয়ার মানুষ চোখে মোটা চশমার ফ্রেম পরায় দেখতে পায় না 
কোনটা মূল্যবান সম্পদ আর কোনটা মূল্যহীন এবং নগণ্য সম্পদ । 
একারণেই পার্থিব জগতের সাফল্যকে বড় করে দেখে এবং 
আখিরাতের অফুরন্ত সম্পদ ও নেয়ামত বেমালুম ভুলে যায় । অথচ 
অফুরন্ত নিয়ামত ও মূল্যবান সম্পদ হচ্ছে আখিরাতের সম্পদ আর 
আখিরাতের নিয়ামত ও মূল্যবান সম্পদ হচ্ছে ইলম । একারণেই 
করা হয়েছে। এ সংক্রান্ত একটি ঘটনা উল্লেখ করা হয়েছে হাদীছের 
কিতাবে যেমন: 


Ja cogs 0m 233 hl das Ms inn 21 
S73" ll SLE da 5 “dS Bl be gl Sly 3 lab sl" 
La > NJ amy be 5 153 2 BL O25 23 5 ile, 
dle 52 LG :lG ys cd ls Sl mill los 
Ll AG ¢ ah BUS dG cox AG sms Gd bs Gh cy 
301 ead Oph bhp mill Oph L325 VD Spb Leg 

fis Jd 5 ds dl po Bld Slr 


42 


আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু একবার বাজারে গেলেন এবং 
লোকদেরকে সম্বোধন করে বললেন, তোমরা এখনো এখানে? অথচ 
মসজিদে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মীরাছ বণ্টন 
হচ্ছে! তার কথায় লোকেরা বাজার ছেড়ে মসজিদ পানে ছুটে 
গেলেন। কিন্তু তারা সেখানে গিয়ে দেখলেন কোথাও তাফসীরের 
মজলিস হচ্ছে, কোথাও হাদীছের দরস হচ্ছে। ফলে তারা মসজিদ 
থেকে বেরিয়ে পড়লেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহুর সঙ্গে 
দেখা হলে বললেন, আবু হুরায়রা! আল্লাহ তা'আলা আপনাকে ক্ষমা 
করুন। আমরা তো আপনার কথার সত্যতা দেখতে পেলাম না! আবূ 
হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, তবে তোমরা সেখানে কী 
দেখেছ? তারা বললেন, আমরা একদল লোককে কুরআনের, 
আরেকদলকে হাদীছের দরসে লিপ্ত দেখলাম। আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, এটাই হচ্ছে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের মীরাছ ৷ 


পৃথিবীর একটি বস্তুর চাহিদার সমাপ্তি নেই 


পৃথিবীর সব বস্তুর চাহিদা ও বাসনা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে 
যায়। আকর্ষণ ও আগ্রহ কমে যায়। কিন্তু ইলম এমন বস্তু যার 
আকর্ষণ ও চাহিদা কখনও নিঃশেষ হয় না। কাতাদা রাদিয়াল্লাহু 
‘আনহু বলেন, 


43 


JG Sl, PDladle or FEY 3 ll or F=: lO 3) 
(SE EC, ASO El) rl als 


‘যদি ইলমের চাহিদা শেষ হতো তবে (সর্বপ্রথম) মূসা (আ.)-এর 
চাহিদা শেষ হতো । কিন্তু তিনি খিজির (আ.)-কে বললেন, আমি কি 
আপনার অনুসরণ করতে পারি, যাতে আপনি আমাকে ইলম শিক্ষা 
দেন?’ 


ইলমের এই সীমাহীন মর্যাদা, ফযীলত ও শ্রেষ্ঠত্বের কারণে সাহাবায়ে 
কেরাম তাদের প্রতিযোগিতার বিষয় বানিয়েছিলেন ইলম। আজ 
করি তারা সেরূপ করতেন না। কে কত বেশি আমল ও ইলম 
হাসিল করতে পারেন তারা সেই প্রতিযোগিতাই করতেন । রাসূলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহাবায়ে কেরামের 
আদর্শ গ্রহণের আদেশ করেছেন। তবে আমাদের কি উচিত নয় 
তাদের আদর্শ গ্রহণ করে ইলমের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া? 


ইমাম মালেক (রহ.)-এর বিখ্যাত শাগরেদ ইবন ওয়াহাব (রহ.) 
বলেন, ‘আমি একদিন ইমাম মালেক (রহ.)-এর মজলিসে বসা 
ছিলাম সে সময় মুআযযিন আযান দিলে আমি কিতাবপত্র গুছিয়ে 
সালাতের দিকে রওয়ানা হওয়ার উদ্যোগ করলাম । তখন ইমাম 
মালেক (রহ.) বললেন- 

44 


- Ll 5 Hdl pr gx AES SM SA do 
idles has 5 ke pl 


‘একটু দাঁড়াও । মনে রেখো, যে উদ্দেশ্যে (ফরযের পূর্বের নফল 
সালাত) যাচ্ছো, তা যা থেকে যাচ্ছো তা থেকে উত্তম নয়; যদি নিয়ত 
সহীহ থাকে 


ইমাম শাফেয়ী (রহ.) বলতেন, 
Ul Ll db 
‘ইলম তলব করা নফল সালাতের চেয়ে উত্তম’ 


পূর্বসূরীগণ ইলমকে আল্লাহ তা‘আলার নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায় 
বলে আকীদা রাখতেন। শায়খ আব্দুর রহমান ইবন সাদী (রহ.) 
বলেন, 


sy ll sy - dbs - dl dl oz SLL All 

“> 
‘আহলে সুন্নাত ওয়ালজামাত ওলামায়ে কেরামের সম্মান ও মর্যাদা 
প্রদর্শন করে আল্লাহ তা'আলার নৈকট্য হাসিলের চেষ্টা করতেন” 
হাসান বসরী (রহ.) বলেন, 


JM asl Le sg bs VY EDLY SG LS Jl Sp 032 5 
১, 


45 


‘পূর্বসূরীগণ এই বিশ্বাস রাখেন, একজন আলেমের মৃত্যু ইসলামের 
দেহ ছিদ্ৰ হয়ে যাওয়ার ন্যায় । দিনরাতের পরিবর্তন যা ভরাট করতে 
পারেনা।’ 


তিনি আরো বলতেন, 
‘একটি গোত্রের সকলের মৃত্যু একজন আলেমের মৃত্যুর চেয়ে অনেক 
সহজ’ 
বিখ্যাত তাবে'ঈ ইমাম যুহরী (রহ.) বলতেন, 

lr Palio BIEL 
‘ইলমের চেয়ে উত্তম কোনো ইবাদত নেই ৷’ 
ইমাম শাফেয়ী (রহ.) বলতেন, 
ue SD I Tre 5 BH dsr Fld s 

Uযস 

‘ইলমের অন্যতম বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব এখানে যে, যার সঙ্গেই ইলম 
সম্পৃক্ত হয়-যদিও তা তুচ্ছ বিষয়ের ইলম হোক না কেন- আনন্দিত 


ও গৌরবান্বিত হয়। আর যার থেকে ইলম উঠিয়ে নেওয়া হয় সে 
পেরেশান হয়’ 


আহনফ (রহ.) বলতেন, 


sr JS db dw SR 5S 
46 


‘যে ইজ্জত ইলমকেন্দ্ৰিক নয়, তার শেষ পরিণতি লাঞ্চনা 
সুফিয়ান ছাওরী (রহ.) বলতেন, 

ladles 2 dN dl or ali el Y 
“নবুওয়াতের মর্যাদার পর ইলমের চেয়ে শ্রেষ্ঠ কিছু আছে বলে আমার 
জানা নেই৷ কেননা আলেম হচ্ছেন নবীর ওয়ারিছ। আর নবীগণ 
দিনার-দিরহামের ওয়ারিছ বানান না বরং তারা ইলমের ওয়ারিছ 
বানান 
আবূল আছওয়াদ (রহ.) বলেন, 
IA Ge rE lly SO gs r= Id on lg 
ইলমের চেয়ে শ্রেষ্ঠ কোনো বস্তু নেই। বাদশারা তো সাধারণ 
মানুষের শাসক কিন্তু আলেমগণ বাদশাহদের শাসক ।' 


ইমাম আওযায়ী (রহ.) বলেন, 

so DE Aly 9 dl al bas ll 
‘আমাদের দৃষ্টিতে মানুষ বলতে আলেমই বুঝায় । তারা ছাড়া অন্যরা 
কিছু নয়” 
সুফিয়ান ছাওরী (রহ.) বলতেন, 

isl PN Fs rh pel 


47 


‘যদি একজন আলেম পাহাড়ের চুড়ায় অবস্থান করেন তবে তিনিই 
বিশাল এক জামাতের মর্যাদা লাভ করবেন’ 
আবদুল্লাহ ইবন মুবারক (রহ.)-কে জিজ্ঞেস করা হয়েছিল- 
EAL Sd: SNUG TIM ad is sll: dG Al 
RAG dl SS nll 
মানুষ কারা? তিনি জবাবে বললেন, ওলামায়ে কেরাম। এরপর 
জিজ্ঞেস করা হলো, বাদশাহ কারা? তিনি বললেন, দুনিয়াবিমুখ 
লোকেরা । এরপর জিজ্ঞেস করা হলো, আর নিকৃষ্ট লোক কারা? 


lsd OLS Ny 
‘যদি ওলামায়ে কেরাম না থাকতেন তবে মানুষ চতুষ্পদ জন্তুর 
কাতারে নেমে যেত’ অর্থাৎ মানুষ কেবল ইলমের কারণেই চতুষ্পদ 
জন্তুর কাতার থেকে মানুষের কাতারে উন্নীত হতে সক্ষম হয়” 
বস্তুত অন্য যাবতীয় মাখলুক থেকে মানুষের আলাদা হওয়ার অবশ্যই 
কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আর সেই বৈশিষ্ট্যটি হচ্ছে ইলম । মানুষ 


48 


তো এ কারণেই মানুষ হয়েছে। সে তার ব্যক্তিগত শক্তি-সামর্থের 
কারণে জন্ত-জানোয়ারের চেয়ে আলাদা ও মর্যাদাশীল নয়। যদি 
শারীরিক সামর্থ এবং কষ্ট সহিষ্ণুতার কারণে কেউ শ্রেষ্ঠ হতো উট 
সবার চেয়ে শ্রেষ্ঠ হতো কেননা উট প্রাণীকুলের মধ্যে সবচেয়ে 
কষ্টসহিষ্ণু প্রাণী । শারীরিক কাঠামো ও বপুতার কারণেও মানুষ শ্রেষ্ঠ 
নয়। যদি তাই হতো তবে স্থলভাগের হাতি এবং পানির তিমি 
সবচেয়ে শ্রেষ্ঠ হতো । বাহাদুরি ও বীরত্বের কারণেও কেউ শ্রেষ্ঠ নয় । 
যদি হতো তবে হিংস্র বাঘ সবার চেয়ে শ্রেষ্ঠ হতো । খাওয়ার সামর্থের 
কারণেও কেউ শ্রেষ্ঠ নয়। যদি তাই হতো তবে গরু-মহিষ সকলের 
চেয়ে শ্ৰেষ্ঠ হতো ৷ কেননা তাদের চেয়ে বড় পেট ও পেটুক কোনো 
প্রাণী নেই৷ সুতরাং অন্যান্য মাখলুকের ওপর মানুষের শ্রেষ্ঠত্বের 
একটি মাপকাঠি আছে। আর নিঃসন্দেহে সেটা হচ্ছে ইলম । 


ইলমের বদৌলতে ইতর প্রাণীও সম্মানিত 


ইলমের কারণে মানুষ তো বটেই, আল্লাহ তাআলা ইতর প্রাণীকেও 
সম্মানিত করেছেন। শিকারের জ্ঞান রাখা কুকুরকে তিনি অন্যান্য 
কুকুরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইরশাদ হয়েছে- 


EE PLE nT 0 GOED) 
Eh le SEAL LSS UE HE CES 
[Lt SUN O ie ll 5 ill Lh SC 5 


49 


তারা তোমাকে প্র করে, তাদের জন্য কী বৈধ করা হয়েছে? বল, 
‘তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব ভাল বস্তু এবং শিকারী পশু- 
পাখী, যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ; সেগুলোকে তোমরা 
শেখাও, যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। সুতরাং তোমরা তা 
থেকে খাও, যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা 
আল্লাহর নাম স্মরণ কর আর আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ 
হিসাব গ্রহণে দ্রুত’ {সূরা আল-আনফাল, আয়াত: 8৪} 

এই আয়াত একথার প্রমাণ, প্রশিক্ষণপ্রাপ্ত একটা কুকুর অন্য কুকুর 
থেকে বিশেষ মর্যাদার অধিকারী ৷ সুতরাং ইতর প্রাণী কুকুর যদি 
ইলমের কারণে বিশেষ মর্যাদায় ভূষিত হয় তবে মানুষ যদি এই 
ইলম অর্জন করে তবে সে অন্য মানুষের তুলনায় কতদূর এগিয়ে 
যেতে পারে? 


ইলম মানসিক প্রশান্তির কারণ 
পূর্বসূরীগণ বলেন, 


Jr ml prs dloN dl SET LEN lol 
FELON 3 Bs ls ly Fd SUIS DL jo 
cb V2 2 J il> SN 055 Pose Hallo bl 
bb dl 275 ES Ob AK pd ced loi 

ll prhl rl Le nid Sl Jay pla) 


50 


‘আনন্দ ও মনের প্রফুল্পতা অর্জিত হয় ইলমের মাধ্যমে । কেননা 
অজ্ঞাত বস্তু জ্ঞান উদ্ভীসিত করে এবং সাফল্যের নতুন নতুন দ্বার 
উনুক্ত করে। আর মানুষের আত্মা এসব বস্তু দ্বারা প্রশান্তি লাভ 
করে। পক্ষান্তরে মূর্খতা হচ্ছে লাঞ্ছনার নাম মূর্খ এমন জীব যার 
প্রাণ নেই ৷ চিত্তাকর্ষক ও আনন্দদায়ক কিছু নেই । তার জীবনের 
গতকাল এবং আজ সমান। আর আগামীকাল ব্যর্থতার গ্লানিতে 
কর্দমাক্ত । সুতরাং হে বন্ধু! তুমি যদি সৌভাগ্যের পরশ পেতে চাও 
তবে ইলম অন্বেষণ কর। তবেই দুশ্চিন্তা দুর হবে, পেরেশানমুক্ত 
হবে। 


রাসূলগণের সঙ্গে। কেয়ামতের দিন এরচেয়ে বড় গৌরবের বিষয় 
আর কী হতে পারে যে, সাধারণ মানুষ হয়েও শুধু ইলমের বরকতে 
একজন মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় মহা সম্মানী নবী-রাসূলগণের 
সঙ্গে উঠতে সক্ষম হবেন? পৃথিবীর যাবতীয় পদ-পদবীর জন্য 
হাশরের মাঠে আক্ষেপ হবে, সেদিনের গৌরবের পদবী হবে কেবল 
নবী ও রাসূলগণের পদবী ৷ সেই নবী-রাসূলগণের সঙ্গে হাশর হওয়া 
কত যে গৌরব ও মর্যাদার, আমাদের জন্য তা ভাষায় প্রকাশ করাও 
সম্ভব না, হৃদয় দিয়ে এর গভীরে পৌঁছাও সহজ না। অবশ্য 


51 


আমাদের পূর্বসূরীগণ এর মর্যাদা অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন। 
জনৈক বুযুৰ্গকে বিচারকের পদ গ্রহণ করার অনুরোধ করলে তিনি 
তাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, 
HOA AOE IAM NV ls Ns AN allel | 
IA 04754 aly sls 
‘আমি ইলম শিক্ষা করেছি নবীগণের সঙ্গে হাশর হওয়ার জন্য, 
বাদশাদের সঙ্গে হাশর হওয়ার জন্য নয়। কেননা আলেমদের হাশর 
হবে নবীগণের সঙ্গে আর বিচারকদের হাশর হবে বাদশাদের সঙ্গে ৷’ 


ইবনুল কায়্যিম (রহ.) বলেন, 

OE at Le 2 OLD or le ll jing JSG sls Jal 
Slat 228s sl 0G lo) 

“মূর্খতা হচ্ছে জীবননাশক ব্যাধি । এটা কখন রোগীকে মেরে ফেলে 

রোগী তা নিজেও টের পায় না। আর এর আরোগ্য রয়েছে দুটি 


বস্তুতে। কুরআন ও সুন্নাহর জ্ঞান । অথবা বলা যায়, মূর্খতা মানুষকে 
মৃতের কাতারে নিয়ে যায় । অতএব কেবল ইলমওয়ালারা জীবিত, 
অন্যরা মৃত ৷” 


52 


মূর্খতা ও অজ্ঞতা কলবের মৃত্যু ঘটায় 
ফাতহ আল-মুসিলী (রহ.) বলেন, 


DIS Jb fs AG top sll Sl rll cs BL Al ol 

D2 Ml LSD ais 2 HL 
‘রোগীকে যদি খাবার-পানীয় ও ওষধ থেকে বঞ্চিত করা হয় তবে 
কি তার মুত্য ঘটবে না? লোকেরা জবাবে বলল, হ্যাঁ। তখন তিনি 
বললেন, এমনিভাবে অন্তরকে যদি ইলম ও হিকমত থেকে বঞ্চিত 
রাখা হয় তবে কলবের মৃত্যু ঘটে 


বাস্তবেও তাই কেননা অন্তরের খাদ্য হচ্ছে ইলম ও হিকমত এবং 
এর দ্বারাই অন্তর যিন্দা থাকে যেভাবে খাবারের দ্বারা মানুষের দেহ 
টিকে থাকে তাই যে ইলম থেকে বঞ্চিত হয় তার অন্তর রোগাক্রান্ত 
হয় এবং অন্তরের মৃত্যু আবশ্যক হয়ে যায়। কিন্তু দুনিয়ার তীব্র 
ভালোবাসার কারণে তার অনুভূতি শক্তি নিঃশেষ হয়ে যায় বলে সে 
তা অনুভব করতে পারে না। 


হাসান বসরী (রহ.) বলেন, 
sly AEE sl) Sl ES sled rs sla SMO 
U sLle lems of slags Bl Ja B15 Joo 034d a2 St 
db dls Ue dg dol IB lS 2 092 
‘ওলামায়ে কেরামের (ইলম শিক্ষার) কালিকে শহীদের রক্তের সঙ্গে 
ওজন করা হবে এবং ওলামায়ে কেরামের কালিই ওজনে ভারি হবে। 
53 


ওই সত্তার কসম! যার হাতে আমার প্রাণ, যেসব লোক আল্লাহ 
সম্মান ও শ্রেষ্ঠত্ব দেখে আলেম হিসেবেই উত্খিত হওয়া কামনা 
করবেন। আর কোনো ব্যক্তি আলেম হয়ে জন্ম নেয় না, বরং তাকে 
ইলম শিক্ষা করে আলেম হতে হয় 


আল্লাহর বাণী, 
MEWS ol HES EN FER ELE 4 
[0:54 {© 0 
‘আর তাদের মধ্যে এমনও আছে, যারা বলে, হে আমাদের রব, 
আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন 
এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন ৷’ {সূরা আল- 
বাকারা, আয়াত: ২০১} এ আয়াতের ব্যাখ্যায় হাসান বসরী (রহ.) 
বলেন, 


LEST Ss Sd MP LAI LANO) 
‘দুনিয়ার হাসানা (কল্যাণ) হচ্ছে ইলম ও ইবাদত আর আখেরাতের 
হাসানা (কল্যাণ) হচ্ছে জান্নাত ৷’ 
জনৈক হাকিমকে জিজ্ঞেস করা হলো- 
as Cope igi CSE BY BALAN IG x35 lS 


54 


‘কোন বস্তু উপার্জন ও চয়ন করচ? জবাবে তিনি বললেন, ওই সব 
বস্তু, তোমার জাহাজ ডুবে গেলে যা তোমাকে নিয়ে সাঁতার কেটে 
ভাসাবে।’ অর্থাৎ ইলম। 


এখানে জাহাজ ডুবে যাওয়ার দ্বারা মৃত্যুর কারণে দেহ নিঃশেষ হওয়া 
উদ্দেশ্য 


অন্য এক হাকিম বলেন, 

Sd EN LSLL 2,0 3 Ll ANIL LSI IE) os 
BE 

‘যে ব্যক্তি হেকমত ও ইলমের লাগাম পরিধান করে, লোকেরা তাকে 


ইমাম ও বরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করে। আর যে ব্যক্তি ইলম ও 


ইলম সম্মানিত করে 


ক্রয় করে আমাকে আজাদ করে দেন। আজাদ হওয়ার পর বললাম, 
আমি কোন পেশায় জড়িত হতে পারি? অনেক ভেবে শেষ পর্যন্ত 
ইলমের অন্বেষণে লেগে পড়লাম । এই অবস্থায় এক বছরও গত 
হলো না, এরই মধ্যে শহরের প্রশাসক আমার সঙ্গে সাক্ষাত করতে 
এলেন কিন্তু আমি তাকে অনুমতি দিলাম না৷’ 


55 


ইমাম আহমাদ ইবন হাম্বল (রহ.) বলেন, 

Cs SLA bbl SN SL rb dl oe ld El ll 
S33 ESCs dll oss ir ld al 

“মানুষ খানাপিনার চেয়ে ইলমের প্রতি বেশি মুখাপেক্ষী । কেননা দিনে 


প্রতি মুহূর্ত এবং সারা জীবন 


ইলম সম্পদ ও সম্মান আনে 

যুবায়ের ইবন আবূ বকর (রহ.) বলেন, 

0b Ye A IF S23l Ol Sb all Ale SAL BIL AS 
Ye NN eal 


আমার পিতা আমাকে ইরাকে লিখে পাঠালেন, ‘হে বৎস! তুমি 
অবশ্যই ইলম অন্বেষণ করো। কেননা তুমি যদি দরিদ্র হও তবে 
ইলমের বরকতে সম্পদ লাভ করবে। আর যদি ধনী হও তবে এটা 
তোমার সোন্দর্যের কারণ হবে’ 


ইলম ছাড়া সম্মান তালাশ করা বোকামী 
আবদুল্লাহ ইবন মুবারক (রহ.) বলেন, 


56 


He Ss J ams 365 AS alll 2s 
‘আমি ওই ব্যক্তিকে দেখে খুব বিস্ময় বোধ করি, যে ইলম অন্বেষণ 
করে নি অথচ সম্মান তালাশ করে!’ 
আতা (রহ.) বলেন, 
Ml dle or Ll opm Hi: le Id 
‘একটি ইলমের মজলিস সত্তরটি অহেতুক মজলিসের পাপ মোচন 
করে দেয়’ 


ইলমের মীরাছ স্বর্ণ-রূপার মিরাছের চেয়ে শ্রেষ্ঠ 
উবায়দুল্লাহ ইবন কাছীর (রহ.) তাঁর পিতা থেকে বর্ণনা করে বলেন, 
By m= Ld Al Lad MSs rm Sl 
ilps NY, 
‘ইলম স্বর্ণ-রূপার মিরাছের চেয়ে শ্রেয় । নেককার মানুষ মনি-মুক্তার 
চেয়ে উত্তম । আর ইলম শারীরিক আরাম-আয়েশের মধ্য দিয়ে 
হাসিল হয় না৷’ অর্থাৎ দ্বীনী জ্ঞান অর্জন করতে হলে এর পিছনে 
শ্রম দেওয়ার প্রয়োজন পড়ে। 


ইলমের ফযীলত ও মর্যাদা সম্পর্কে হাকিম-বিজ্ঞগণের বক্তব্য ও 

মন্তব্য 

ইলম হাসিলে লুকমানের উপদেশ: 

লুকমান (রহ.) হিকমত ও প্রজ্ঞার জন্য বিশেষ পরিচিত ছিলেন। 

তিনি পুত্রকে বিভিন্ন সময় শিক্ষণীয় উপদেশ দিতেন। ইতিহাসের 

পাতায় তা স্থায়ীভাবে সংরক্ষিত আছে। ইলমের গুরুত্ব প্রদান করে 

তিনি পুত্রকে ওসিয়ত করেছিলেন- 

133 PDN 4 Slo DOB DASp pel Al Ae §2 
sll hls 0231 4 LS LSS 

‘হে বৎস! তুমি ওলামায়ে কেরামের মজলিসে বসো এবং তোমার 

দু’হাঁটু বসিয়ে তাদের কাছে ভীড় জমাও। কেননা আল্লাহ তা'আলা 

ইলম ও হিকমতের বদৌলতে অন্তরকে জীবন্ত করেন, যেভাবে 

আসমানের পানি (বৃষ্টি) দ্বারা জমিনকে জীবিত করেন’ 


জনৈক হাকিম বলেন, 


৯), 4৫> ao sll 3 xl, US ol l=; Jl Dl 3! 


A 


আলেমের মৃত্যু হলে পানির মাছ এবং শূন্যে চলমান পাখি কান্না 
করে। তার চেহারা খুঁজে ফেরে আর তার স্মরণ জারি রাখে। 


ইলম ছাড়া করুণা লাভ করা যায় না 

জনৈক হাকিম বলেন, 

29 2 Vl bs 5 AD YI FEE NE 1 Yl 
ls DV; dl es 

‘আমি দুইজন ব্যক্তিকে যেভাবে করুণা করি অন্য কাউকে তা করি 

না। সে দুইজন হলেন, এক. ওই ব্যক্তি, যিনি ইলম তলব করেন 

যদিও এর মর্মার্থ অনুধাবন করতে ব্যর্থ হন৷ দুই. ওই ব্যক্তি, যিনি 

ইলমের মর্মার্থ অনুধাবন করেন কিন্তু (বেশি মাত্রায়) ইলম তলব 

করেন না॥ 


আলেম আল্লাহ তা'আলার সঙ্গে যোগসূত্র স্থাপনকারী 
এক আলেম বলেন, 

Je 2S lb alls 0 Bl ow bs I> Jl 
‘আলেম আল্লাহ তা‘আলা ও তাঁর মাখলুকের মধ্যে যোগসূত্র 


স্থাপনকারী ৷ সুতরাং মানুষ যেন ভাবে যে, সে কীভাবে তাঁদের মধ্যে 
প্রবেশ করবে’ 


যে শহরে ইলম অন্বেষণকারী নেই তা বাসযোগ্য নয় 
বৰ্ণিত আছে- 
Jas SLL ds Y ES Nas pos hl a2) Sl i Of Gy 
dl as p02 4b ls AA lis TAY Ys 
‘একবার সুফিয়ান ছাওরী (রহ.) আসকালান শহরে গমন করেন এবং 
সেখানে বেশকিছুদিন অবস্থান করেন৷ কিন্তু অবস্থানকালে একজন 
লোকও তাঁর কাছে ইলম শিক্ষা করতে আসল না এবং তাঁকে 
ইলমের কোনো বিষয়ে জিজ্ঞেস করল না। তিনি লোকজনকে 
বললেন, এই শহর থেকে বের হয়ে যাওয়ার জন্য দ্রুত আমার জন্য 
বাহনের ব্যবস্থা করো। কেননা এই শহরে ইলম মৃত। আর যে 
শহরে ইলম মৃত সেই শহর বাসযোগ্য নয় ৷’ 


আতা (রহ.) বলেন, 
st 0° Sl ol A IE ASG CAB S39 fr lS 


‘আমি সাঈদ ইবন মুসাইয়িব (রহ.)-এর মজলিসে গেলাম ৷ ওই সময় 
তিনি ক্রন্দন করছিলেন। ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলে তিনি 
বললেন, এখানে ইলমের বিষয়ে আমাকে জিজ্ঞেস করার করা মতো 
একজন লোকও নেই!’ 


ইলমহীন ব্যক্তি ইসলাম ধ্বংসকারী 


60 


আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘ইমাম শাফেয়ী (রহ.) কোনো 
ব্যক্তিকে দেখলে প্রথমে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেন । যদি 
তিনি আলেম ও আমলদার হতেন তবে ছেড়ে দিতেন। অন্যথায় 
তাকে তিক্ত ভাষায় ভৎসনা করতেন এবং বলতেন, 
Sais Lab Eas DLN or NV Ls FN lL dl Is Y 
rl 
‘আল্লাহ তোমাকে উত্তম বিনিময় না দিন- না তোমার নিজের থেকে 
না ইসলাম থেকে । তুমি নিজেকেও ধ্বংস করেছ, ইসলামকেও ধ্বংস 
করেছ!’ 


জনৈক বুযুর্গ বলেন, 
tres Pls gr SL Ti Sly F LN FE 


‘আলেমগণ যুগের প্রদীপ, প্রত্যেকের নিজের সময়ের বাতিস্বরূপ; 
লোকেরা তাদের থেকে আলো সংগ্রহকারী 


আলেমগণ এই উম্মতের সবচেয়ে কল্যাণকামী মানুষ 
ইয়াহইয়া ইবন মু‘আয (রহ.) বলেন, 


Sy J esilerly rel or ly Als hl pe os Il ol lla) 

Ib or FEES 23 BAG pr FES lel LT ON JG AS 
53) 
a 


61 


‘ওলামায়ে কেরাম উম্মাতে মুহাম্মাদীর সবচেয়ে কল্যাণকামী ব্যক্তি । 
এমনকি ব্যক্তির পিতামাতার চেয়েও বেশি করুণাকামী তারা । 
জিজ্ঞেস করা হলো; এটা কীভাবে? জবাবে তিনি বললেন, কেননা 
ব্যক্তির পিতামাতা তাকে দুনিয়ার আগুন থেকে বাঁচায় মাত্র, কিন্তু 
আলেমগণ বাঁচান আখেরাতের আগুন থেকে '' 


ইলমের মূল্য 
ইকরামা (রহ.) বলতেন, 

apd Jy 2 ms 3 55 OU po Ly J Ls dl Sb 0) 
‘এই ইলমের একটি মূল্য আছে। জিজ্ঞেস করা হলো, কী সেই মূল্য? 


তিনি বললেন, এর মূল্য হচ্ছে সে ব্যক্তিকে ইলম দেওয়া যে এর 
সঙ্গে সদাচার করে এবং একে বরবাদ করে না 


বাতিলশক্তি খতম করতে ইলমী শক্তির প্রভাব 


আল্লামা ইবন তাইমিয়া (রহ.) বলেন, বাতিল ও অপশক্তি 
বাহ্যিকভাবে প্রবল হলেও সহীহ ও ইলমে নাফের মোকাবেলায় তা 
নিতান্তই নগণ্য। আল্লাহ তা'আলা ইলমের মধ্যে এমন এক শক্তি 
নিহিত রেখেছেন যার দ্বারা বাতিল শক্তিকে পরাভূত করা খুব সহজ । 
এমনকি বাহ্যিকদৃষ্টিতে বাতিলের শক্তি-সামর্থ্য ও সংখ্যা বেশি 
অনুমিত হলেও ৷ যেমন, মূসা (আ.)-এর ঘটনায় দেখা যায়, 


62 


ফিরাউনের ভাড়া করা জাদুকর সংখ্যায় ছিল অনেক । কিন্তু নবুওয়াতী 
ও ইলমী শক্তির কাছে তারা খুবই দুর্বল বলে প্রমাণিত হয়। এই 
সংখ্যা ইলমী শক্তিকে নিঃশেষ করতে চাইলে নিজেই নিঃশেষ হয়ে 
যায়! বাতিলশক্তি তাদের শক্তি প্রদর্শন করে অসংখ্য সাপ-বিচ্ছুর 
মহড়া দেখায় । কিন্তু মূসা (আ.)-এর ইলমী ও নবুওয়াতী শক্তির এক 
ঝলকে তা ধ্বংস ও মিসমার হয়ে যায়। এভাবেই রচিত হয়েছে 
ইতিহাস । যখনই কোনো বাতিলশক্তি ইলম ও আলেমদের পথচলায় 
বিশ্ন ঘটানোর চেষ্টা করেছে তখনই তারা ধ্বংসের মুখে পতিত 
হয়েছে। আজ তারা ইতিহাসের নিকৃষ্ট উপমা! ইলম ও আলেমদের 
চলার পথ কেউ কখনও বন্ধ করতে পারবে না, ইনশাআল্লাহ । এটাই 
আল্লাহ তা'আলার ফয়সালা । 


কাটানোর মতো 


আবদুল্লাহ ইবন মুবারক (রহ.)-এর মজলিসে একবার কিছু লোক 
আগমন করলেন এর কিছুক্ষণ পর লোকগুলো মজলিস থেকে বের 
হয়ে গেলেন। তাদের চেহারার অভিব্যক্তি দেখে মনে হলো ইবন 
মুবারক (রহ.) তাদের প্রতি সন্তুষ্ট হননি। তাদের কেউ একজন 
বললেন, মনে হয় আপনার কাছে এমন কোনো লোক আছে যাদের 
প্রতি আপনার হৃদয়ের সুসম্পর্ক রয়েছে। তিনি একথা বলে ইঙ্গিত 
করেছেন পরিবার- পরিজনের দিকে। একথা শুনে আবদুল্লাহ ইবন 


63 


মুবারক (রহ.) বললেন, বরং তাদের চেয়েও প্রিয় কেউ আছেন। 
আমি তে সাহাবায়ে কেরাম, তাবেঈগণের সঙ্গে সময় কাটাই! অর্থাৎ 
আমি ইলমের সঙ্গে সময় কাটাই এবং ইলমের সঙ্গে সময় কাটানোটা 
আমার কাছে পরিবার-পরিজনের চেয়ে শ্রেয় ৷ 


ইলম মানুষকে নানাভাবে সম্মানিত করে । একটি ঘটনা বলি ৷ হাশেম 
ইবন বাশির ইবন আবু হাযেম সালামী ওয়াসেতী (রহ.)-এর পিতা 
ছিলেন হাজ্জাজ ইবন ইউসুফের পাচক অবশ্য পরে এই পেশা 
ছেড়ে দিয়ে ফলের ব্যবসা শুরু করেন বাশির পুত্র হাশেমকে ইলম 
অন্বেষণে বাধা দিতেন এবং ব্যবসার সঙ্গে যুক্ত করতে চেষ্টা 
করতেন। কিন্তু পুত্র হাশেম ইলম অন্বেষণ থেকে বিরত হতে 
অস্বীকৃতি জানান । এভাবে চলতে থাকে দিন। একবার হঠাৎ হাশেম 
(রহ.) অসুস্থ হয়ে পড়েন। সংবাদ পেয়ে ওয়াসেতের বিচারক আবূ 
শায়বা তাকে দেখতে আসেন । তার সঙ্গে আসেন গণ্যমান্য আরো 
অনেকেই ৷ হাশেমের পিতা বাশির ঘটনা দেখে খুব খুশি হন এবং 
বলেন, হে বৎস! আমি বুঝতে পারছি ইলমের কারণেই তুমি এই 
মর্যাদায় উপনীত হয়েছো যে, স্বয়ং বিচারক তোমার সাক্ষাতে 
এসেছেন! আজ থেকে আমি তোমাকে ইলম অন্বেষণে বাধা দেবনা । 


হাশেম (রহ.) অত্যন্ত উচুমাপের বুযুর্গ ছিলেন মালেক, শুবা, ছাওরী, 
আহমাদ ইবন হাম্বল (রহ.) প্রমুখ বিখ্যাত হাদীছ বিশারদের কাছে 


64 


ইলমে হাদীছ অর্জন করেছেন। তিনিও ছিলেন ইমাম আবু হানীফা 
(রহ.)-এর মতো ইবাদতগুজার ৷ 


ইলম সম্পদের জননী 


এ দেশের মানুষ হীনমন্যতায় ভোগে ৷ ইলম শিক্ষা করলে ‘খাবে কী’ 
সেই দুঃচিন্তায় ঘুম হয় না অনেকের । অনেকে এধরনের অপপ্রচারও 
করে বেড়ায় । আর দুনিয়াপূজারীর দৃষ্টিতে একজন আলেমের জীবন 
চলারই কথা নয়! তাদের দৃষ্টি সার্টিফিকেট আর চাকরিতে । তাই 
তারা বংশের কেউ আলেম হোক তা কল্পনাও করতে পারে না। 
অথচ বিষয়টি বাস্তবে আদৌ এমন? প্রথমত ইলম শিক্ষার একমাত্র 
উদ্দেশ্য আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জন দ্বিতীয় উদ্দেশ্য, সমাজের 
সব মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা । এই দুটি বস্তু 
হাসিল হলে ইলম শিক্ষা করার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আর 
রিযিক? সেটা তো আল্লাহ তা'আলা দেবেন এবং তাঁর কুদরতী 
পদ্ধতি অনুযায়ী যাকে যেভাবে যে পরিমাণ দেয়ার তাকে সেভাবে সে 
পরিমাণই দান করবেন। তথাপি সমালোচনা এবং অপপ্রচারের 
জবাবে বলা যায়, ইলম শিক্ষায় রিযিকের অভাব হয় না বরং ইলমের 
বরকতে আল্লাহ তা'আলা রিষিকের মধ্যে প্রশস্তি দান করেন এজন্য 
ইলমকে উম্মুল মাল বা সম্পদের জননী বলা হয় । বিখ্যাত মুহাক্কিক 
আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) ইলম ও মালের মধ্যে তুলনা করে 


একটি অধ্যায় রচনা করেছেন। এতে তিনি ইলমকে বহুদিক দিয়ে 
মালের চেয়ে শ্রেষ্ঠ এবং ইলমকে মালের জননী আখ্যায়িত করেছেন। 


তিনি বলেন, ‘ইলম নবীগণের মীরাছ। পক্ষান্তরে সম্পদ ধনী এবং 
রাজা-বাদশাহদের মীরাছ। সুতরাং কোনটা শ্রেষ্ঠ? ধন-সম্পদকে 
মালিকের হেফাজত করতে হয়। পক্ষান্তরে ইলম মালিককে হেফাজত 
করে। মাল খরচ করলে কমে যায়। পক্ষান্তরে ইলম খরচ করলে তা 
দিন দিন বাড়ে । ইলম মালিককে সর্বদা সঙ্গ দেয় । এমনকি কবরের 
জগতেও ৷ পক্ষান্তরে মাল ও ধন-সম্পদ মৃত্যুর সঙ্গে সঙ্গে মালিক 
থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইলম ধন-সম্পদের ওপর কর্তৃত্ব করে। 
সুতরাং ইলম শাসক আর মাল শাসিত । 


মাল ও ধন-সম্পদ ভালো-মন্দ, মুসলিম-কাফের এবং নেককার-পাপী 
সবাই হাসিল করতে পারে। কিন্তু ইলমের ধন একমাত্র নেককার 
মুমিন ব্যক্তিই হাসিল করতে পারে। আলেমের কাছে রাজা-বাদশাহ 
সকলেই মুহতাজ তথা মুখাপেক্ষী। পক্ষান্তরে ধনীর কাছে কেবল 
অভাবী ব্যক্তি মুহতাজ ৷ ধন-সম্পদের অধিকারী যখন তখন নিঃস্ব 
হয়ে যেতে পারে। কিন্তু আলেমের সেই শঙ্কা নেই । 

সম্পদ কখনও কখনও মালিকের ধ্বংসের কারণ হতে পারে। 
ইতিহাসের এধরনের বন্থ দৃষ্টান্ত আছে। যেমন, কারুন, নমরুদ, 
শাদ্দাদ ইত্যাদি। পক্ষান্তরে ইলম আলেমের জন্য জীবনস্বরূপ, 
এমনকি তা মৃত্যুর পরেও 


66 


মালের সৌভাগ্য ক্ষণস্থায়ী পক্ষান্তরে ইলমের সৌভাগ্য চিরস্থায়ী 


আলেমের কদর ও সম্মান তার ব্যক্তিসত্তায় নিহিত পক্ষান্তরে ধনীর 
সম্মান তার মালের মধ্যে নিহিত ৷ ধনী ব্যক্তি তার সম্পদের মাধ্যমে 
মানুষকে দুনিয়ার দিকে আহ্বান করে। পক্ষান্তরে আলেম ইলমের 
মাধ্যমে মানুষকে আহ্বান করে আখেরাতের দিকে। 


ইলম মানুষের জীবনকে দুনিয়া ও আখেরাত উভয়জগতে কীভাবে 
উন্নতি বয়ে আনে তার একটি দৃষ্টান্ত পেশ করা যেতে পারে ইমাম 
আবূ ইউসুফ (রহ) উম্মতের মুহসিনগণের (কল্যাণকারী) একজন, 
যাদের অবদানের ভারে উম্মতের গর্দান সর্বদা নুয়ে থাকে বিশেষ 
করে ফিকহে হানাফীর অনুসারীদের জন্য তার অবদান অনস্বীকার্য । 


তিনি শুধু একজন ফকীহ হিসেবেই ইমাম আবূ হানীফা (রহ)-এর 
ইলম ও ফিকহ উম্মতের কাছে পৌঁছে দেন নি, বরং একজন প্রধান 
বিচারপতি হিসেবে ফিকহকে দর্শন থেকে বের করে এনে এর 
আমলী রূপও দান করেছেন। 


আলী ইবন জা'দ (রহ.) বর্ণনা করেন, ইমাম আবূ ইউসুফ (রহ.) 
বাল্যকালেই পিতা ইবরাহীম ইবন হাবীবের স্নেহ হারিয়েছিলেন। 
ফলে অভাবে অপরাগ হয়ে মা তাকে ধোপার কাছে ন্যস্ত 
করেছিলেন কিন্তু পড়াশোনার প্রতি ইমাম আবূ ইউসুফ (রহ.)-এর 
ঝোঁক ছিল প্রচণ্ড । তাই তিনি ইমাম আবু হানীফা (রহ.)-এর দরসে 
শরীক হতেন। মা এই তথ্য জেনে তাকে দরসে যেতে বাধা দিলেন 


এবং সে কারণে তিনি কয়েকদিন আবু হানীফা (রহ.)-এর দরসে 
অনুপস্থিত থাকলেন। 


মেধাবী ও বুদ্ধিমান ছাত্রের প্রতি উত্তাদদের আলাদা দৃষ্টি থাকে এবং 
সেটাই স্বাভাবিক । তাই কয়েকদিন অনুপস্থিত থাকার পর ইমাম আবূ 
ইউসুফ (রহ) দরসে উপস্থিত হলে ইমাম আবু হানীফা (রহ) এর 
কারণ জিজ্ঞেস করেন৷ ইমাম আবূ ইউসুফ (রহ.) আদ্যোপান্ত ঘটনা 
বলেন। ঘটনা শুনে ইমাম আবু হানীফা (রহ) দরস থেকে তাকে 
কাছে ডেকে নিলেন এবং একশ দিরহামের একটি থলি হাতে তুলে 
দিলেন দেওয়ার সময় বললেন, আপাতত এই দিয়ে প্রয়োজন পূরণ 
করো । ফুরিয়ে গেলে আমাকে জানাতে ভুল করো না। 


ইমাম আবূ ইউসুফ (রহ) বলেন, এরপর থেকে আমাকে কখনও 
বলতে হয়নি যে, আমার টাকা ফুরিয়ে গেছে। বরং টাকা ফুরিয়ে 
গেলে তিনি নিজ থেকেই আমাকে আবার টাকা দিতেন যেন পয়সা 
শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি তিনি নিজ থেকেই আঁচ করতে 
পারতেন! 


মা এটা জেনে ভাবলেন, এভাবে আর কতদিন চলবে? বরং একটা 
স্থায়ী সমাধান এবং জীবিকার ব্যবস্থা হওয়া দরকার । একারণে 
একদিন তিনি ইমাম আবু হানীফা (রহ)-এর দরবারে উপস্থিত হয়ে 
বললেন, জনাব! এ তো ইয়াতিম বাচ্চা । আমি চাচ্ছি, সে কাজ শিখে 
জীবিকার স্থায়ী একটা ব্যবস্থা করে নিক, আপনি তাকে আপনার 


দরবারে উপস্থিত হতে বারণ করে দিন। মায়ের কথা শুনে ইমাম 
আবু হানীফা (রহ) বললেন- 
Fl pst Kl 
‘সে তো ইলম শিক্ষা করে পেস্তার ঘিতে ফালুদা খাওয়া শিখছে!” 
মা এটাকে নিছক কৌতুক মনে করলেন এবং তাঁকে উদ্দেশ্য করে 
বললেন- 
dic Ay S35 Spt os 
‘আপনি বৃদ্ধ মানুষ । তাই আপনার আকল নষ্ট ও অকার্যকর হয়ে 
গেছে!’ 
কিন্তু কথাটির মর্ম ঠিকই বুঝেছিলেন ইমাম আবূ ইউসুফ (রহ.)। 
তিনি বলেন, আল্লাহ তা'আলা আমাকে এই ইলমের বদৌলতে 
বিচারকের পদ দান করেছেন। তিনি তৎকালীন বিখ্যাত খলীফা 
হারুনুর রশীদের দস্তরখানে খুব বেশি আমন্ত্রিত হতেন তিনি বলেন, 
lee § ox bd ds 230 Lp IL PS PUN 2 SIH Ls 
s52 J oval mlb in by clo ls Uh 2 SS 
El ০১১৬ 
‘একবার আমি হারুনুর রশীদের দস্তরখানে বসা ছিলাম। এসময় 
তিনি আমার সামনে একটি পেয়ালায় পেস্তার ঘিতে বানানো ফালুদা 
পেশ করেন এবং বলেন, এটি একেবারেই খাঁটি বস্তু । হে ইয়াকুব! 


ভক্ষণ করুন । এগুলো সবসময় বানানো হয় না। বরং আমার জন্য 
69 


মাঝে-মধ্যে প্রস্তুত করা হয়। আমি আশ্চর্য হয়ে আবার জিজ্ঞেস 
করলাম, আমীরুল মুমিনীন! এগুলো কী? তিনি জবাবে বললেন, 
পেস্তার ঘিয়ে ভাজা ফালুদা । 
আমি তার কথায় হেসে উঠলাম ৷ তিনি হাসির কারণ জিজ্ঞেস করলে 
আমি পুরো ঘটনা ব্যক্ত করলাম ৷ ঘটনা শুনে তিনিও অবাক হলেন 
এবং বললেন- 
2 08 JG Ls Bf fe m5 3 CS is BA Pll Sl ig md 
ul om l2 Yb lie 
‘আমার জীবনের শপথ! নিশ্চয় এই ইলম দুনিয়া ও আখেরাতে 
মর্যাদা বুলন্দ করে’ এরপর তিনি ইমাম আবু হানীফা (রহ.)-এর 
প্রতি রহমতের দুআ করে বললেন, আল্লাহ তা'আলা ইমাম আবূ 
হানীফাকে রহম করুন৷ তিনি সবকিছু অন্তর্চক্ষু দিয়ে অবলোকন 
করতেন, যা বাহ্যিক চোখ দিয়ে দেখা যায় না’ [ওয়াফায়াতুল 
আইয়ান ওয়া আবনাউয যামান: ৮/২২১] 


পূৰ্ববৰ্তী যুগের রাজা-বাদশাদের দৃষ্টিতে ইলমের গুরুত্ব 

বর্তমান যুগের রাজা-বাদশা ও ক্ষমতাশালীরা নিজেদের সন্তানদের 
পশ্চিমা শিক্ষাব্যবস্থায় পারদর্শী করে তৃপ্তির ঢেকুর তোলেন এবং 
কুরআন-হাদীছের জ্ঞান থেকে তাদের একেবারেই বঞ্চিত করেন। 
কিন্তু অতীতের কীর্তিমান শাসকগণের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ বিপরীত । 


70 


এবং সন্তানদের জীবন ধন্য হয়েছে বলে মনে করতেন। বেশিদিন 
আগের কথা নয়। মোঘল সম্রাট আলমগীরের কথাই ধরুন। ভারত 
শাসন করেছেন যারা তাদের কয়জন তার মতো কৃতিত্ব ও ইতিহাসে 
স্মরণীয় হতে পেরেছেন? 


‘বাদশা আলমগীর, কুমারে তাহার পড়াইত এক মৌলবী দিল্লির’ 
হৃদয়কাড়া কবিতার এই অংশই প্রমাণ করে বিখ্যাত মোঘল সম্বাট 
পুত্রের জন্য কী ধরনের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি নিজেও 
অত্যন্ত ইলম-অনুরাগী ছিলেন। বিশ্বখ্যাত ফাতাওয়ার গ্রন্থ 
‘ফাতাওয়ায়ে আলমগির’ তারই তত্ত্বাবধানে সংকলিত ও প্রকাশিত 
হয়েছিল। 

আগের যুগের সকল খলীফা ও আমীর-উমারা এরূপই ইলমের প্রতি 


সীমাহীন অনুরাগী ছিলেন। যেমন বিখ্যাত শাসক আবদুল মালেক 
ইবন মারওয়ান তার পুত্রকে উপদেশ প্রদান করে বলেছিলেন- 
5 Oly Sa Boag 8 Sly SETTLE SB AN loT bl 
Pe ৩ 
‘হে বৎস! ইলম শিক্ষা করো। কেননা যদি নেতা হও তবে সবার 
ওপর শ্রেষ্ঠত্ব লাভ করবে। যদি মধ্যম ধরনের লোক হও তবে 
নেতার আসন লাভ করতে পারবে। আর যদি সাধারণ প্রজা হও 
তবে আরাম-আয়েশে জীবনযাপন করতে পারবে’ 
এরপর তিনি কবিতা আবৃত্তি করে বলেন, 


71 


S> J HBL Sh ddl 5 
by bl ade ISG lt S55 dl SU 
Sl cl YG, 13) Fl dl Bl sll 
‘যে ব্যক্তি ইলম অন্বেষণের কিঞ্চিত তিক্ততা বরদাশত করে না, সে 
দিনের পর দিন মূর্খতার লাঞ্ছনা গিলতে বাধ্য হয় । 


যৌবনে যার ইলম শিক্ষা করার সুযোগ হয়নি তার ওপর (জানাযার) 
চার তাকবীর পাঠ করো। কেননা সে তো মৃত! 


আল্লাহ তা'আলার শপথ! যুবকের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তার ইলম ও 
তাকওয়ার কারণে যদি এই দুটি বস্তু না থাকে তবে তার কোনো 


মূল্যই নেই ৷ 


ইলমের কারণে বিধর্মীও সম্মানযোগ্য 


ইলম এমন এক দৌলত, যার বদৌলতে একজন বিধর্মীও সম্মান 
লাভের যোগ্য হতে পারে । দৃষ্টান্তস্বরূপ বলা যায়, বদর যুদ্ধে ৭০জন 
কাফের যুদ্ধবন্দী হিসেবে গ্রেফতার হয়ে মদীনায় নীত হয় । মন্ধাবাসী 
সে সময় আরবী পঠন ও লিখন বিদ্যায় পারদর্শী ছিল। পক্ষান্তরে 
মদীনাবাসী ছিল এর বিপরীত তারা ছিল নিরক্ষর ৷ যুদ্ধবন্দীদের 
কিছু ছিল মূৰ্খ, লেখাপড়া না জানা । তাদেরকে অর্থের বিনিময়ে মুক্তি 
দেওয়া হয়। আর যারা ছিল শিক্ষিত তাদের প্রত্যেকের যিম্মায় 


মদীনার দশজন করে শিশু ন্যস্ত করা হয় এবং এদের শিক্ষা 
72 


প্রদানকে তাদের মুক্তিপণ সাব্যস্ত করা হয়। এভাবে তারা বিধর্মী 
হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একমাত্র 
ইলমের কারণে তাদেরকে সম্মান করেন এবং অন্যদের তুলনায় ভিন্ন 
মর্যাদা প্রদান করেন। এর দ্বারা বুঝা যায়, ইলম এমন এক সম্পদ, 
যার বদৌলতে একজন বিধর্মীও সম্মানের পাত্র হতে পারে। সুতরাং 
কোনো মুসলিম যদি এই ইলমের অধিকারী হয় তবে তার সম্মান 
কত বেশি হতে পারে? 


কাব্য-কবিতা ও শের-আশ্আরে ইলমের মর্যাদা ও প্রশস্তি 
জনৈক কবি বলেন, 

Slpb Gl Sh Jt 2A Al GF S28 
“মানুষ মারা যায়, কিন্তু ইলম তার স্মরণকে জীবিত রাখে। আর মূর্খরা 
মরে গিয়ে কেবল মৃত হিসেবে মৃতদের সঙ্গে মিলিত হয় ৷” 


+ ol 22 Sl Ls lp dls 
52 i Lyi hes Sl> S cll a, 
Alb ob lly coll 2s J Sls Sl 
bse oh Gly capa pl 


‘সম্পদের সৃষ্টি সম্পদের সঙ্গে নিঃশেষ হয়ে যায় কিন্তু আলেমের 
মহব্বত হচ্ছে দীন, যদ্বারা মানুষের দীন পালিত হয়। 


73 


এর দ্বারা জীবদ্দশায় আনুগত্য হাসিল হয় এবং মৃত্যুর পর তা উত্তম 
কথা হয়ে থাকে। 


মালের রক্ষকরা মারা যায়, কিন্তু আলেমরা যুগ যুগ ধরে অমর 
থাকেন। 


তাদের সম্পদ হারিয়ে যায় কিন্তু আলেমদের প্রভাব ও স্মরণ 
মানুষের হৃদয়ে গ্রোথিত ও অম্লান হয়ে থাকে 


আলী রাদিয়াল্লাহু ‘আনহু আলেমের কীর্তির অমরত্বের কথা তুলে 
ধরেছেন এভাবে- 

51 dl PI NY) Ladi 

NS sacl Ah Sl be 

Ys 35); de bb 

sol dl ls Sy wlll 
‘সম্মান কেবল আলেমদেরই জন্য, তারা হেদায়াতের পথে চলমান 
এবং হেদায়াত প্রত্যাশীর পথপ্রদর্শক ৷ সুতরাং তুমি ইলম দ্বারাই 
সৌভাগ্য হাসিল করতে সচেষ্ট হও এবং এর মোকাবেলায় অন্য 


কোনো বস্তু গ্রহণ করো না। কেননা, অন্যান্য মানুষ মৃত আর 
আলেমগণ অমর, তাদের কীর্তি জীবিত ৷' 


আরেক বুযুর্গ বলেন, 
dsl sly LS le 


74 


‘মানুষের ইলম হলো তার চিরস্থায়ী সন্তান 
আবূল ফাতহ মুহাম্মাদ আল-বুস্তী (রহ.) বলেন, 

S55 SSA os TTA G3 Al SS 0958 
“মানুষ বলে, বংশ দ্বারা মানুষ স্মরণীয় হয়, এর দ্বারা তার নাম বাকি 
থাকে তাই যদি বংশ না থাকে তবে কেউ তাকে স্মরণ করে না। 
আমি তাদেরকে বলব, আমার বংশ হচ্ছে আমার ইলম ও হেকমতের 
দুষ্প্রাপ্যতা । সুতরাং কেউ যদি স্মরণকারী বংশ চায় তবে সে যেন 
এই পথই বেছে নেয় 
আলী রাদিয়াল্লাহু ‘আনহুর নিচের কবিতাটিও সম্যক পরিচিত ও 
বিখ্যাত । যথা- 

5 rll 5 5 

Jos 35) dl b 

slasl dll PY S50, 

dl bl Sx wll 
‘ইলম হচ্ছে নূর এবং কেবলমাত্র ভালো মানুষেরাই তা অন্বেষণ 
করে, হে তালেবে ইলম! ইলমের মোকাবেলায় তুমি অন্য কোনো বস্তু 
গ্রহণ করো না। আর জাহেলরা হচ্ছে আলেমদের দুশমন, সাধারণ 


মানুষ তো মৃত; কেবল জীবিত মানুষ হচ্ছেন আলেমগণ ৷' 
75 


Ilse ish ge TE ddl SNL 

El dl HV oagl, TMS scl E555, 

Sl dl bb sn zt Me > 5 ps 5 
‘ফখর ও গৌরব তো একমাত্র আহলে ইলমেরই ৷ কেননা তারা 
হেদায়াতের ওপর প্রতিষ্ঠিত এবং যারা হেদায়াতপ্রত্যাশী তাদের 
পথপ্রদর্শক ৷ প্রত্যেক ব্যক্তির মর্যাদা ঠিক ততটুকু, (নিজের ভেতর 
সে) যতটুকু ইলম স্থান দিয়েছে ও তাকে সুন্দর করেছে। আর 
জাহেলরা হচ্ছে আলেমদের শত্রু। তুমি ইলমের দ্বারাই সাফল্য 
লাভের চেষ্টা করো, তবে জীবনস্তসত্তা হিসেবে জীবনযাপন করবে। 
সাধারণ মানুষ তো মৃত; আহলে ইলম কেবল জীবিত 
আরেক কবি বলেন, 

:\ > A AEH) TM. Jess) i= rl 

sll xb so [TD ss ol 3b =: 0 

MS sald sable TO 2s) dl PIN) jai 
‘গঠনপ্রকৃতির দিক দিয়ে সব মানুষই সমান, তাদের আদি পিতা 


আদম এবং আদি মাতা হাওয়া । যদি তাদের মূলে বংশীয় গৌরব 
থাকে, তবে সেই গৌরবের অধিকারী হচ্ছে মাটি এবং পানি। বরং 


76 


মর্যাদা কেবল আহলে ইলমের জন্যই, তারাই সুপথপ্রাপ্ত অপদস্তরাই 
সুপথ প্রার্থনা করে না 


আরেক কবির ভাষায়- 

Sadly los te dtl ## dso Vip Sn ll 
Al brs dalle) HH SS 2 
ls loll # ais YSe dL 

‘ইলম স্তম্ভহীন ঘরকেও সমুন্নত করে, আর জাহেলরা ইজ্জত ও 
সম্ভমের ঘর ভূলুণ্ঠিত করে ইলম জাতির মর্যাদার চুড়া সমুন্নত করে, 
ইলমের অধিকারী ব্যক্তি ধ্বংস ও পতন থেকে নিরাপদ থাকে, হে 


ইলম প্রত্যাশী! কখনই তুমি ইলমকে কলঙ্কিত করো না ধ্বংসাত্মক 
বস্তু দ্বারা, কেননা ইলমের কোনো বিকল্প নেই 


অন্য কবি বলেন, 
513 esl sgt wl ddl 
Ee IIS dl 2 or 
‘ইলম হচ্ছে সবচেয়ে মূল্যবান বস্তু যা তুমি সঞ্চয় কর! যে ব্যক্তি 


ইলম হাসিল করে তার মর্যাদা কখনও পদদলিত ও কলঙ্কিত হয় 
না 


বিখ্যাত মুফাসসির ও অভিধানবিদ আল্লামা যমখশারী বলেন, 


Jie rb ASE 55 2 HE J Ho 3S SA 
77 


SUAS S28 HE MG Lays Hb bls, 
Sl 58 5 fo Hi 5) sl do SG are 
Sl os HM AN gx HH CAE 52; 
ইলমের গবেষণায় রাত্রি জাগরণ আমার কাছে গায়িকা এবং মূল্যবান 
উক্টরির চেয়ে আকর্ষণীয়; দরসের জটিল কোনো মাসআলা সমাধান 
সুস্বাদু । কাগজের পাতায় কলমের খসখসে আওয়াজ আমার কাছে 


প্রেমাস্পদের চেয়ে বেশি আনন্দের । আমার কাগজের ধূলোবালি দূর 


আরেকজন কবি আলেমের অমরত্বের কাব্য গেয়েছেন নিচের 
কবিতায়- 

5 SAEZ Il) HE Sr ix de dl 
EE 239 NN Gs GE: FE GALE BL 3 LS Jets 
‘ইলমের বাহক মৃত্যুর পরও জীবিত, অমর । যদিও তার হাড়গোড় 
মাটির নিচে ছিন্নভিন্ন । পক্ষান্তরে জাহেলরা মৃত, যদিও সে ভূপৃষ্ঠে 
চলমান এবং খালি চোখে মনে হয় তারা জীবিত কিন্তু বাস্তবে সে 

অস্তিত্বহীন 


78 


কোন্‌ ইলম শিক্ষা করা ফরয? 


ইলম শিক্ষার গুরুত্ব কেউ অস্বীকার করেন না। কিন্তু আভিধানের 
আশ্রয় নিয়ে কেউ কেউ অপব্যাখ্যা করেন । ইলম মানে জানা, ইলম 
মানে জ্ঞান- অভিধানের এই অর্থ গ্রহণ করে কৌশলে অনেকেই 
জাগতিক জ্ঞান ও সেই সাধনাকেও দীনের অংশ হিসেবে চালিয়ে 
দেয়ার চেষ্টা করেন। একারণে বই-পুস্তকে, স্কুল-কলেজের দেয়ালে 
লেখা থাকে- ‘প্রত্যেক নর-নারীর ওপর জ্ঞান শিক্ষা করা ফরয।' 
কিন্তু আসলেই কি তাই? জাগতিক শিক্ষার জন্য কুরআন-হাদীছে এত 
গুরুত্ব দেওয়া হয়েছে? বর্ণিত ফযধীলতের কথা বলা হয়েছে? আদৌ 
তানয়। বরং কুরআন-হাদীছ এবং দীনী বিষয়ের যে জ্ঞান সেটাকেই 
ইলম হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং সেগুলোরই ফযীলতের 
কথা বলা হয়েছে। বিখ্যাত হাদীছ বিশারদ আল্লামা মুনাবী (রহ.) 
বলেন, 


AE 54 b bal Sl lis B sUNNensls, JN cols a5 
ls 5 3 NL 2 2A dT SUIS J Ny 
ills Jb 2 DLN LAS, } ns 5559 oy Jr BSED AS 
Sls etl nl or Sl ts be 4 SLA Of ADL x8 

LAE) ur ৮ ৮ r= Jl cr >> 
‘এই ফরয ইলমের ব্যাপারে পরস্পর বিরোধী প্রায় বিশটি মত- 
অভিমত রয়েছে। তবে সবচেয়ে উত্তম মত হচ্ছে কাজী ইয়াদ্ব (রহ.)- 


79 


এর অভিমত ৷ তা হচ্ছে; ফরয ইলম হচ্ছে যা শিক্ষা করার বিকল্প 
নেই ৷ যেমন, আল্লাহ তা‘আলার মারেফাত হাসিল করা, রাসুলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত সম্পর্কে যথাযথ জ্ঞান 
হাসিল করা, সালাত ও অন্যান্য বিধান সম্পর্কে অবহিত হওয়া ৷ 
এসব ইলম হাসিল করা ফরযে আইন। মোটকথা হচ্ছে, জরুরী 
আকীদা, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আনীত 
শরীয়তের প্রতিটি বিধান যথাযথভাবে জানার জন্য মুসলিম যে 
ইলমের মুখাপেক্ষী সেটাই ফরয ইলম হিসেবে বিবেচিত৷ 


আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন- 

LLB Eis clb 
‘ইলম শিক্ষা করা প্রতিটি মুসলিমের জন্য ফরয’ [ইবন মাজাহ; 
২২৪] 
এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লিখেন- 
2 by as SESS Jas Sloss HL Sl 55 sll Sls 

LAS SS SU Ll 


‘সৰ্বশ্ৰেষ্ঠ ইলম হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে জ্ঞান হাসিল হওয়ার 
ইলম, তাঁর ফেরেশতা, রাসূল এবং এগুলোর সহায়ক ইলম কারণ 
এর ফল হলো অনন্ত সৌভাগ্য ৷ 

হাসান ইবন রবী‘ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, 


80 


de La dle idly lc dl be gS 5 YU nl 
EE EE EF Lap IS Sd SI DUE 

“422 
হলম শিক্ষা করা ফরয’ দ্বারা সেই ইলম উদ্দেশ্য নয়, মানুষ যা 
(জাগতিক স্বার্থে) হাসিল করে বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দীনের 
প্রয়োজনের ইলম’ 


ইলমের পথে চলে কোনো কারণে কাঙ্ক্ষিত ইলম হাসিল করতে না 
পারলেও ছাওয়াব 


ইলমের রাস্তা এমন এক বরকতময় রাস্তা যে, এখানে ব্যর্থতা বলতে 
কোনো কিছু নেই । এমনকি কোনো ব্যক্তি যদি ইলম হাসিল করতে 
এসে কোনো কারণে ব্যর্থও হয়, তথাপি তার জন্য ছাওয়াব রয়েছে। 
স্কুল-কলেজে তো পাশ করতে না পারলে কয়েক বছরের শ্রম 
একেবারেই বৃথা যায়। পরীক্ষার আগের সমস্ত লেখাপড়াকে ব্যর্থ ও 
মূল্যহীন আখ্যায়িত করা হয় পরীক্ষায় পাশ করতে না পারলে কিন্তু 
আল্লাহ তা‘আলার খাজানা এবং দানের ভাণ্ডার এত বিস্তৃত যে, তিনি 
দ্বীনী ইলম শিখতে আসা কাউকে বঞ্চিত করেন না। বরং 
একনিষ্ঠতার সঙ্গে কেউ ইলম শিখতে এসে যদি কোনো কারণে ব্যর্থ 
হয় আল্লাহ তা'আলা তাকেও তার নিয়তের বদৌলতে ছাওয়াব দান 
করেন। 


$1 


ইলমের ধারাবিন্যাস 


পূর্বসূরীগণ ইলমের চমৎকার একটি ধারাবিন্যাস উল্লেখ করেছেন। 
যথা- 


ert 5 ll 5 Bd SE LN 5 call Sl dl 5 
‘ইলমের প্রথম অংশ নীরবতা, তারপর কান পেতে শ্রবণ করা, 


এরপর হিফজ করা, অতপর আমল করা এবং তারপর ইলমের 
প্রচার-প্রসার ঘটানো!” 


ইলম অর্জন করার পদ্ধতি 


ইলম হাসিল করার ক্ষেত্রে বিশেষ কিছু হিকমত ও কৌশল আছে। 
ইলম হাসিল এবং নিজের মধ্যকার অজ্ঞতা দূর করার সবচেয়ে সহজ 
ও নিরাপদ উপায় হচ্ছে সংকোচ দূর করা৷ যেমন, পূর্বসুরীরা বলে 
থাকেন- 
DS clas BL GB Set be las of play ef 2 lc cle S55 
cule bebo, cle cle 
‘প্রথমে যে ব্যক্তি জানেন না তাকে আপনার ইলম দান করুন । আর 
আপনি যা জানেন না, তা যিনি জানেন তার কাছ থেকে শিক্ষা 
করুন যদি এরূপ করেন তবে আপনি যে বিষয়ে অজ্ঞ সে আপনার 
ইলম হাসিল হবে এবং যা জানেন না তাও আয়ত্বে থাকবে” 


82 


ইলম শিখতে এসে যারা ফিরে গেছে তারা চরম ব্যর্থ হয়েছে 


অনেকে ইলম হাসিল করতে আসে না। আর কেউ কেউ এসেও 
নানা কারণে ঝরে পড়ে সাবধান! অমন দুর্ভাগা যেন আমরা কেউ 
না হই ৷ যারা ইলম শিখতে আসে না কিংবা এসেও কোনো কারণে 
ফিরে যায়, পৃথিবীতে তাদের চেয়ে হতভাগা কোনো লোক নেই । 
কথাটির সত্যতা পাওয়া যায় একটি হাদীছে। তাতে এসেছে, 


5 5 BD 3 5 0 il Go Bld 2 4 
JG JM bl sls rN 2 las UDG ih 238 
Jb FIG Ns ms SN 5 ade DI Ye Dll 
Sy 2 ds SM AE Sb les se SMUT J 

ac dhl 20h 20 5 SS SM Ll x hl Fb Fb 
একবার তিনজন লোক রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
কাছে আসেন। সে সময় তিনি সাহাবায়ে কেরামকে ইলম শিক্ষা 
দিচ্ছিলেন। তিনজনের একজন মসজিদ থেকে বের হয়ে নিজের 
প্রয়োজনে চলে যায়, দ্বিতীয়জন মজলিসের মাঝখানে জায়গা পেয়ে 
সেখানে বসে পড়েন এবং ইলমের মজলিসে বসার কারণে 
ফেরেশতাদের দুআ, আল্লাহ তা'আলার রহমত এবং সমস্ত প্রাণীর 
দু'আ লাভের সৌভাগ্য হাসিল করেন। আর তৃতীয় ব্যক্তি আল্লাহ 
তা‘আলাকে লজ্জা করেন অর্থাৎ রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের দরবারে ভীড় ঠেলে বসতে সংকোচবোধ করেন৷ ফলে 

83 


আল্লাহ তা‘আলাও তার প্রতি রহমতের ব্যাপারে লজ্জাবোধ করেন 
অর্থাৎ তাকে রহমত থেকে বঞ্চিত করেন*| 

এর দ্বারা বোঝা গেল, ইলমের মজলিসে ভীড় ঠেলে হলেও বসা 
নিন্দনীয় নয়, বরং প্রশংসনীয় । এক্ষেত্রে লজ্জা বা সংকোচবোধ করা 
আল্লাহ তা'আলার রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ । 


হাদীছ থেকে আমরা জানতে পারি, ইলমের মজলিসে বসা শ্রেষ্ঠত্ব ও 

মর্যাদাপ্রাপ্তির মাধ্যম । পক্ষান্তরে ইলমের মজলিস ত্যাগ করা পরম 

বঞ্চনা ও ব্যর্থতার লক্ষণ । 

তাছাড়া ইলম ও যিকিরের মজলিস পরিত্যাগকারীদের ব্যাপারে 

SANGO Lad HE CELE A BE RN SD SE LI 5 
[1 


‘যারা দয়াময়ের যিকির ও স্মরণ থেকে দূরে সরে যায় আমি তাদের 
জন্য একজন শয়তানকে নির্দিষ্ট করি। ফলে সে তার সঙ্গী হয়ে 
যায় ৷ {সূরা যুখরুফ, আয়াত: ৩৬} 


ইলম হাসিলের সহায়ক 
ইলমের অনেক ফযীলত । সীমাহীন এর গুরুত্ব । পূর্বোক্ত বর্ণনা ও 


“ মুসনাদে আহমাদ ৫/২১৯ । 
84 


আলোচনায় তা স্পষ্ট হলো । কিন্তু কীভাবে তা হাসিল হবে? ইলম কী 
খুব সহজেই হাসিল হয়? কোনো কষ্ট-ক্লেশ বরদাশত করা ছাড়া? না, 
ইলম হাসিলের জন্য অনেক ত্যাগ-তিতিক্ষা করতে হয়। সময় ব্যয় 
করতে হয়। শ্রম দিতে হয় এবং অনেক গুণের অধিকারী হতে হয় 
কিংবা নিজের মধ্যে গুণ সৃষ্টি করতে হয়৷ বুযুর্গানে কেরাম ইলম 
হাসিলের জন্য ছয়টি গুণ আবশ্যক বলেছেন। যথা- 


এক, মেধা । মেধা এমন এক বস্তু, যা প্রতিটি মানুষের মধ্যে কমবেশি 
বিদ্যমান । আল্লাহ তা‘আলা একেবারে মেধাশূন্য কোনো মানুষ সৃষ্টি 
করেননি। কম হোক বেশি হোক প্রত্যেকের মধ্যেই মেধা আছেই । 
এটাই আল্লাহ তা‘আলার ইনসাফ ৷ একেবারে মেধাশূন্য করে তিনি 
কোনো বান্দার প্রতি বে-ইনসাফ করেন নি। সুতরাং যারা 
মেধাশূন্যতার দোহাই দেয় তারা ভুল করে এবং ভুল বিশ্বাসের সঙ্গে 
বাস করে। 


দুই. ইলম অন্বেষণের প্রতি তীব্র বাসনা থাকা । সুতরাং ইলম শিক্ষার্থী 
এবং শিক্ষার্থীনির কর্তব্য হচ্ছে ইলম অন্বেষণের প্রতি তীব্র বাসনা ও 
আগ্রহ রাখা । ইলমের রহস্য উদ্ঘাটনের জন্য উদগ্রীব থাকা । ইলম 
শিক্ষার জন্য ছোটো-বড় সকলের শরণাপন্ন হওয়া । ইলমের সূক্ষ্মতা 
ও গভীরতা পর্যন্ত পৌঁছার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা করা এবং 
সর্বোচ্চ মেধা খরচ করা । 


তিন. ইলম হাসিলের জন্য সবর, ত্যাগ ও মুজাহাদা করা। একজন 
তালেবে ইলমের জন্য এই গুণ খুবই জরুরী । এই গুণ অর্জন করা 


85 


ছাড়া কেউ তালেবে ইলম হওয়ারই যোগ্যতা রাখে না। ইলম তো 
সবর ও চেষ্টার অপেক্ষায় থাকে । তাই এই গুণ দুটি ছাড়া ইলম 
হাসিলে সাফল্য লাভ করার কল্পনা করা বৃথা চেষ্টা ছাড়া আর কিছু 
নয়। 


তালেবে ইলমের জন্য চাই অপরিসীম সবর ও ধৈর্য । মনে রাখতে 
হবে, ইলমের পথ সংক্ষিপ্ত নয়। বরং দীর্ঘপথ পাড়ি দিয়েই কেবল 
ইলম সাধনায় সফলতা পাওয়া যায় । ইলমের পথপরিক্রমা তো সেই 
দোলনা থেকে কবর পর্যন্ত! এই দীর্ঘপথ পাড়ি দিতে কিঞ্চিত কষ্ট 
বরদাশত করতে হবে না! নফসকে দমন করতে হবে না! 


ইলম অন্বেষণে নফসকে দমন ও কষ্ট স্বীকারে প্রস্তুত করার জন্য 
দুইভাবে সবর ও ধৈর্য্যরে শিক্ষা দেওয়া যেতে পারে। প্রথমত, এ 
কথার শিক্ষা যে, ইলম হচ্ছে ইবাদত । আর প্রতিটি ইবাদত পালনেই 
কষ্ট স্বীকার করতে হয়। দ্বিতীয়ত, ইলম শিক্ষার পথপরিক্রমায় 
অহৰ্নিশ ধৈর্যের পরীক্ষা দিতে থাকা । 


কী রকম ধৈর্য? শুধু পাঠকক্ষে উপস্থিত হওয়ার কষ্ট স্বীকারের ধৈর্য? 
না। শুধু উত্তাদগণের সান্নিধ্যে থাকার ধৈর্য? না। দরসের পড়া শ্রবণ 
ও তা ধরে রাখার ধৈর্য? না৷ শুধু এসব বিষয়ের ধৈর্যই যথেষ্ট নয়। 
বরং ইলম থেকে দূরে সরিয়ে দেয় এধরনের যাবতীয় বস্তু থেকে 
দূরে থাকাই হচ্ছে ইলম হাসিলে ধৈর্যধারণ করা ৷ যুবক ও তরুণদের 
জন্য এই বিষয়টি বিশেষভাবে মনে রাখা দরকার কেননা বিভিন্ন 
পরিস্থিতিতে তারা পথ হারিয়ে ফেলে ৷ যুগের নানা রকম আহ্বান 


86 


তাদেরকে ভ্রান্ত পথে চালিত করে। তাই তাদেরকে ইলমের পথে 
টিকে থাকার জন্য অপরিসীম ধৈর্যধারণ করতে হবে। মনে রাখতে 
হবে, ইলম শিক্ষা করতে এসে কিছুটা কষ্টের সম্মুখীন না হলে, ত্যাগ 
স্বীকার করতে না পারলে পরবর্তী জীবনে সফলতা পাওয়া যায় না । 


ইবন আতাউল্লাহ (রহ.) বলেন, 
A SUS SE 55 52 Sl SS 2 
‘যার শিক্ষাজীবনের সূচনা হয় কষ্টের তার শেষ জীবন হয় উজ্জ্বল 


বস্তুত ইলমের গভীরতা ও সূক্ষ্ম ইলম হাসিল করতে হলে কষ্ট 
স্বীকার করতেই হবে মনে রাখা চাই, ইলম সাধারণ ওয়াজ-নছিহত 
নয় যে, যেখান সেখান থেকে, যেভাবে সেভাবে সংগ্রহ করা যায়। 
বরং খাঁটি ইলম সংগ্রহ করতে হলে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে 
এবং কষ্ট স্বীকারে ধৈর্যও ধারণ করতে হবে। ইবন মুবারক (রহ.)- 
এর কথায় এই বিষয়টিই ফুটে উঠেছে তিনি বলেন- 
Bh dbo ade LASG eal lg Sr Bl sl abc 2h | 
Elly LLL 0353 5) 2 BS EL ID, x3 ai 
‘যদি কোথাও ওয়াজ শুনতে পাও অথবা পথ চলতে দেয়ালের গায়েও 
উপদেশ বাক্য লেখা দেখতে পাও তবে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে 
যাও এবং নছিহত গ্রহণ করো। কিন্তু মনে রেখো, দীনের ফিকহ 
হাসিল করা এরকম সহজ নয় । বরং তা সরাসরি ও উত্তাদের কাছে 
শ্রবণ করে হাসিল করতে হয় 


87 


এই বাণীতে এ কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, একজন মানুষ 
সাধারণ ওয়াজ-নছিহত, আদেশ-উপদেশ সুযোগ অনুযায়ী যে কোনো 
স্থান থেকেই হাসিল করতে পারে। কিন্তু ইলম হাসিলের বিষয়টি 
আদৌ এমন নয়। বরং এর জন্য ত্যাগ স্বীকার ও ধৈর্যের পরীক্ষা 
দিতে হয় এবং কষ্টসহিষ্ণু হতে হয়। নফসের সঙ্গে তুমুল লড়াই 
করতে হয়। আরো মনে রাখা উচিত, কেউ যদি ইলম হাসিলের জন্য 
নিজেকে দীর্ঘদিন আবদ্ধ না রাখে, ধৈর্য হারিয়ে ফেলে তবে তাকে 
অনেক কিছু থেকে বঞ্চিত হতে হবে। ইলমের ভাণ্ডার থেকে মাহরুম 
হবে৷ উদাহরণস্বরূপ মূসা (আ.)-এর ঘটনা উল্লেখ করা যেতে পারে। 
তিনি খিযির (আ.)-এর সঙ্গে বেশিদিন অবস্থান করার ধৈর্যধারণ 
করতে পারেন নি বলে তিনি বেশি উপকৃত হতে পারেননি এবং এ 
কারণে আমরাও অনেক ইলম থেকে বঞ্চিত হয়েছি। রাসূলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- 


Gs HEE LL EIU oe Mey 
‘আল্লাহ তা‘আলা মূসা (আ.)-এর ওপর রহম করুন । আক্ষেপ, তিনি 


যদি আরেকটু ধৈর্যধারণ করতেন তবে আমরা তাদের আরো অনেক 
কিছু জানতে পারতাম " [বুখারী: ১২২; মুসলিম: ১৭০] 


বৰ্ণিত আছে- 


ch LE aes HY LLY Se 3) 


88 


‘খিজির (আ.) বললেন, আপনি যদি ধৈর্যধারণ করতেন তবে আমি 
আপনার সামনে আমার দেখা দুই হাজার বিস্ময়কর ও হেকমতপূর্ণ 
ঘটনা পেশ করতাম ৷’ [তাফসীর আল-বাহরুল মাদীদ: ১১/২৭৭] 


সুতরাং সবর করতে হবে এবং দীর্ঘসময় নিয়ে ইলম অন্বেষণে ব্যস্ত 
থাকতে হবে। এমনকি ঘরে-বাইরে, সমাজে-রাষ্ট্রে সর্বদা ইলমেরই 
চর্চা করতে হবে। ইবনুল কায়্যিম (রহ.) বলেন, আমি আমার 
হাজির হয় এবং আমি ইলমী বিষয়ে মশগুল থাকি । 


আমাদের পূর্বসূরীগণের অনেকেই ইলম হাসিলে এত বিমগ্ন থাকতেন 
যে, এ কারণে কেউ হয়ত বিবাহই করেননি, আবার কেউ অনেক 
বিলম্বে বিয়ে করেছেন। 


আল্লামা আবদুল ফাত্তাহ আবূ গুদ্দাহ (রহ.) ‘আল-উলামাউল উয্যাব’ 
নামে একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন, যাতে ইসলামী ইতিহাসের 
বহু বিখ্যাত মনীষীর জীবনী আলোচনা করা হয়েছে, যারা শুধু দীনী 
ইলম হাসিল এবং তা মানুষের মধ্যে বিস্তারের জন্যই বিবাহের 
পার্থিব সুখানন্দ থেকে নিজেদেরকে ইচ্ছাকৃতভাবে বিরত রেখেছেন। 
এছাড়াও অনেক মাশায়েখ শুধু ইলম হাসিলের স্বার্থে বিয়েশাদী বিলম্ব 
করতেন যেমন, বিখ্যাত মনীষী আল্লামা ইবন রজব হাম্বলী রহ. 
(৭৯৫ হি.)। তিনি ইলম হাসিলে এত বিমন্ন ছিলেন যে, অনেক বয়স 
হওয়ার পর তাকে বিয়ে করতে হয়েছিল। আর বিয়ের দিনেও 
মুতালা‘আ বা অধ্যয়ণ এবং জ্ঞানসাধনায় এত মগ্ন ছিলেন যে, স্ত্রী 


89 


সেজেগুজে, সুগন্ধি মাখিয়ে তার পাশে এসে দাঁড়ানোর পরও তিনি 
টের পেলেন না। তিনি স্ত্রীর দিকে দৃষ্টিপাতের ঘটনা বর্ণনা করে 
বলতেন, অনেকক্ষণ পর আমি তার দিকে অপ্রত্যাশিতভাবে নজর 
দিয়েছিলাম । এরপর তিনি স্ত্রীর কিছু বিবরণ দেয়ার পর বলেন, 
অতপর আমি কিতাবের দিকে মনোনিবেশ করলাম এবং অসমাপ্ত 
পড়া শেষ করলাম কিন্তু স্ত্রী এতে দারুণ ক্রুদ্ধ হলো এবং সেখান 
থেকে চলে গেল। 


বস্তুত তারা নিজেরাও জানেন, যে ব্যক্তি যে হকের অধিকারী তাকে 
সেই হক প্রদান করা জরুরী । কিন্তু কখনও কখনও এই বাস্তবতার 
ওপর মানুষের স্বভাব প্রবল হয়ে ওঠে এবং যে যেভাবে জীবন গড়ে 
তুলেছে তার মধ্যে সেই বস্তু প্রবলভাবে আত্মপ্রকাশ করে। যেহেতু 
ইবন রজব হাম্বলী (রহ.) সারা জীবন গ্রন্থ অধ্যয়ণ ও জ্ঞানসাধনায় 
মগ্ন থেকেছেন, একারণে বাসর রজনীতেও নববধূর প্রতি দৃষ্টি নিবদ্ধ 
করার কথা ভুলে গেছেন এবং সারা জীবনের সঙ্গী কিতাবপত্রের 
সঙ্গে রাত কাটিয়েছেন! অনেকে তো কিতাবাদির সঙ্গে এত সখ্যতা 
গড়ে তুলেছিলেন যে, রাতে শোয়ার সময় শিয়রে বইপত্র ও 
অধ্যয়নের সামগ্রী নিয়ে শুতেন! 

সময়ে আল্লাহ তা'আলা মুসলিমদেরকে যে সম্পদ দান করেছেন 
তাতে সকলের জন্য এই শর্ত সহজ এবং ইলম শিক্ষা করার মতো 
পর্যাপ্ত খরচাদির অনকুল ব্যবস্থা হয়ে গেছে। 


90 


পাঁচ. যোগ্য ও মেহপ্রবণ উত্তাদের সান্নিধ্য গ্রহণ । সার্বক্ষণিক উত্তাদের 
সান্নিধ্যে থেকে ইলম হাসিল করতে হবে। মনে রাখতে হবে, উস্তাদ 
ছাড়া শুধু বই-পুস্তক ঘেঁটে আলেম হওয়া যায় না। 
ছয়, ইলম অন্বেষণের জন্য দীর্ঘ সময় ব্যয় করা, দ্রুততা অবলম্বন না 
করা। একজন খাঁটি আলেম হতে হলে অবশ্যই তাকে সময় দিতে 
হয়। সাধনা করতে হয়। ইলম তো মেশিনে প্রাপ্ত কোনো বস্তু নয় 
যে, সকালে ঢুকে বিকেলে আলেম হয়ে বের হওয়া যাবে! ইবন 
শিহাব যুহরী (রহ.) বলতেন, 

lz as 23 Ua lll os 
‘যে ব্যক্তি একসঙ্গে সব ইলম পেতে চায় তার সব কিছু একসঙ্গে 
হারিয়ে যায় 
ইমাম শাফেয়ী (রহ.) এক কবিতায় এই ছয়টি বস্তুকে একত্রিত 
করেছেন। যথা- 


sss dle es Vi bdl des 5 8 
ob) dsb, Sel eas, Ts, 3, 0 8S 


‘ভাই! ছয়টি বস্তু ছাড়া তুমি ইলম হাসিল করতে পারবে না। আমি 
তোমাকে সেই ছয়টি বস্তু বর্ণনা করে শোনাবো। মেধা, বাসনা, 
আগ্রহ, সফর, উত্তাদের সাহচার্য এবং দীর্ঘ সময় ব্যয় 


91 


জনৈক ফার্সি কবির ভাষাতেও এই ছয়টি গুণের কথা প্রকাশিত 
হয়েছে। যথা- 


Js tt Sheba Sn be 
Jb Ebb 8 PEs Chi o> 
Pl Slys Ge 2 bb Sil Const 
JUS 3 SS ES Sith Bd) 
‘তুমি ছয়টি গুণ ছাড়া কিছুতেই ইলম পাবে না। তীব্র আকাঙ্ক্ষা, পূর্ণ 
বোধ, সর্বাবস্থায় মনসংযোগ, শিক্ষকগুরুর সেবা, সর্বোপরি সারাক্ষণ 


অধ্যয়নে অভিনিবেশ আর শব্দের ব্যাখ্যা-বিশ্লেষণ বুঝে পাঠ- এসব 
বৈশিষ্ট্য আমলে নাও যাতে তুমি একজন পরিণত মানুষ হতে পার 


ইলম অমূল্য সম্পদ, সীমাহীন এর গুরুত্ব । আর দুনিয়ার নিয়মই 
এমন, যে বস্তু যত মূল্যবান তা ততই গুরুত্বের দাবি রাখে এবং 
মানুষ তা হাত ছাড়া না হওয়ার নানা রকম উপায় অবলম্বন করে। 
সে হিসেবে ইলম অর্জনে সহায়ক অনেক পদ্থাও যেমন অবলম্বন 
করতে হয় তেমনিভাবে ইলম অর্জনে প্রতিবন্ধক অনেক পদ্থাও 
পরিহার করতে হয়। আসলে যুগ ও সময়ের হাওয়ায় প্রতিবন্ধকতার 
নতুন নতুন উপসর্গ যোগ হয়। তাই যুগ ও সময়ের বিচার ও 


92 


দুরে থাকতে হবে। নিম্নে ইলমের প্রতিবন্ধক কিছু বিষয় তুলে ধরা 
হলো। আশা করি আমরা সকলে এসব থেকে দূরে থাকার চেষ্টা 
করব, ইনশাআল্লাহ । 

প্রথম অন্তরায়: ইলমের মর্ম সম্পর্কে অবহিত না হওয়া 

ইলমের প্রতিবন্ধকতার একটি হচ্ছে, ইলমের মর্ম সম্পর্কে অবহিত 
না হওয়া। অর্থাৎ ইলম যে অত্যন্ত মূল্যবান সম্পদ তার মর্ম 
অনুধাবন করতে ব্যর্থ হওয়া । অনেকে ইলম হাসিল করতে আসে 
বটে কিন্তু এর মূল্য অনুধাবন করতে পারে না। সে মনে করে ইলম 
নিতান্তই মামুলি বস্তু এবং এর উপকারিতা সামান্য । বরং কেউ কেউ 
তো চরম হীনমন্যতায় ভোগে একথা ভেবে যে, ধর্মহীন জাগতিক 
শিক্ষায় ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির সুযোগ বেশি কিন্তু এখানে 
তো এর কিছুই নেই! এসব ভেবে নিজেকে একেবারে মূল্যহীন এবং 
ইলমকে স্বল্পদামী জ্ঞান করে। যার চুড়ান্ত পরিণাম হচ্ছে ইলম থেকে 
বঞ্চিত হওয়া । 


দ্বিতীয় অন্তরায়: নিয়তে ক্রুটি 


আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কোনো নিয়তে ইলম অন্বেষণ করা৷ এটা 
তো বলাইবাহুল্য যে নিয়ত ঠিক না হলে কোনো নেক কাজই 
মূল্যবান হয় না। উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন- 


(SH sr 5 lL JEN) Shh 


93 


‘নিশ্চয় আমলের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল । আর প্রত্যেকের 
জন্য তাই থাকবে যা সে নিয়ত করবে ॥’ [বুখারী: ১] 


আমলের বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতা নিয়তের ওপর নির্ভরশীল ইবন 


Sly la 3d dal ic 093 ddl slo ll ll 
FESS Cam pels (5 cls or 4 IUD GSA JAN ogi ESS) 
ALLS a5 lon cliol np bl as ry lc hl Ye 
e231 518 Bld ddI SG rd S tS 9 Al 2 

dls 


‘আহলে ইলম যদি ইলম হেফাজত করতেন এবং যথাস্থানে তা 
রাখতেন তবে তারা যুগের নেতৃত্ব লাভ করতে পারতেন। কিন্তু 
লাঞ্চিত করেছে। আমি তোমাদের নবীর মুখে শুনেছি। যে ব্যক্তি 
আখেরাতকে একমাত্র ফিকিরের বস্তু বানাবে আল্লাহ তা'আলা তার 
জন্য যথেষ্ট হয়ে যাবেন। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়ায় পেছনে ছোটে 
সে যে উপত্যকায় ধ্বংস হোক তাতে আল্লাহ তা‘আলা কোনোরূপ 
ভ্রক্ষেপ করবেন না" 


সুতরাং তালেবে ইলমের একমাত্র নিয়ত হতে হবে আল্লাহ তা‘আলার 
সন্তুষ্টি । অন্যথায় তা বিপদের কারণ হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


94 


5 558 2 2 NUE Y dh 5 FE Ce Ul 5 to) 
ACDIEG LENSE 5 L5H 
‘কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা করা হয় যে ব্যক্তি এমন ইলম 
শিক্ষা করবে দুনিয়ার কোনো স্বার্থ অর্জনের নিমিত্তে, সে কিয়ামতের 
দিন জান্নাতের গন্ধও পাবে না’ [আবূ দাউদ: ৩৬৬৪, সহীহ] 
Jl ds or ds “ls o> ey in rr le SM dll ds 
SAS oll op ls NSD 5 ts 5 I AM SLSSY 
ll ts Up) 
‘আল্লাহ যে ইলম শিখিয়েছেন একে, তিনি তা বান্দার বিপক্ষে দলিল 
বানিয়েছেন। যে ব্যক্তি দুনিয়া উপার্জন ও তাতে মর্যাদা লাভের জন্য 
ইলম হাসিল করে সে ওই ব্যক্তির মতো যে ইয়াকুত পাথরের চামচ 
দিয়ে ময়লা ওঠায় । আহ্‌! মাধ্যম কত মর্যাদার আর ত দ্বারা ওঠানো 
বস্তু কত নগণ্য! 
সুহনুন বলেন, ইবনুল কাসেম আমাদেরকে বারবার বলতেন, 
AE 8S) AS DISSE 2 Mall G2 NN 5 JS Ob dil ls 
ES Sl 
‘তোমরা আল্লাহকে ভয় কর কেননা আল্লাহভীতির সঙ্গে এই জিনিস 
তথা ইলম সামান্যও অনেক ৷ পক্ষান্তরে আল্লাহভীতি ছাড়া অনেক 
ইলমও সামান্য 
95 


হাম্মাদ ইবন সালামা বলেন, 

2 2১০১, ০০১০১ ০ 27 2 Ll be 257 
55 Aor 

‘ইলম নির্ভর করে আমলের ওপর । আর আমল নির্ভর করে 

ইখলাসের ওপর ৷ ইখলাস এমন বস্তু, আল্লাহ তা'আলার পক্ষ থেকে 

বান্দার মধ্যে সমঝ সৃষ্টি করে৷” 


তৃতীয় অন্তরায়: ইলম ও উদ্তাদের সঙ্গে যোগসূত্র ছিন্ন করা 


ইলম থেকে বঞ্চিত এবং তা থেকে উপকৃত হতে ব্যর্থ হওয়ার 
আরেকটি বড় কারণ হচ্ছে, ইলম ও উত্তাদের সঙ্গে যোগসূত্র ছিন্ন 
করা । অতীত ও বর্তমানে এধরনের বহু ঘটনার উদাহরণ পাওয়া 
যায়। ইলম ও উত্তাদের সঙ্গে সম্পর্ক শুধু দরসের সময়ের সঙ্গে নয়; 
বরং আজীবন তা বজায় রাখতে হয়। আর শিক্ষা সমাপনের পর 
কিংবা পড়াশোনার সময়েও এক দরস থেকে আরেক দরসের 
মাঝখানে যে বিশাল সময় থাকে তা অহেতুক, অপ্রয়োজনীয় কিংবা 
গালগল্পের মধ্যে কাটিয়ে দিলে আস্তে আস্তে ইলমের মহব্বত ও 
আকর্ষণ কমে যায়। এভাবে দিনের বেশিরভাগ সময় কাটে জাগতিক 
কাজে এভাবে ইলমের প্রতি অমনোযোগীতা ও বিকৰ্ষণ সৃষ্টি হয়। 
যা তাকে শেষ পর্যন্ত পথহারা করে ছাড়ে । অনেক মেধাবী ছাত্রের 
শুধু একারণে ইলম থেকে বঞ্চিত হওয়ার দৃষ্টান্ত রয়েছে। 

আজ আমাদের অবস্থা এতই শোচনীয় যে, রাস্তাঘাটে সাধারণ 


লোকদের সঙ্গে বসে গল্পগুজব করা, অপ্রয়োজনে রাস্তার পাশে বসে 
96 


চা খাওয়ার নামে প্রচুর সময় ব্যয় করার মতো দুঃখজনক ঘটনা 
ঘটছে। কিন্তু আমাদের পূর্বসূরী পুণ্যবানদের অবস্থা কি তাই ছিল? 
ইতিহাসে এমন বহু ঘটনা পাওয়া যায়, যাতে এ কথার উল্লেখ 
রয়েছে যে, তারা শুধু ইলমের জন্য দুনিয়ার হাজার রকমের স্বাদ- 
আহ্নী্দ ও সুখকর বস্তু পরিহার করে চলেছেন। তারা ইলমের মধ্যে 
এত স্বাদ খুঁজে পেয়েছিলেন যে যাবতীয় পার্থিব সুখকে তারা দু’পায়ে 
মাড়াতেন আকুণ্ঠচিত্তে। জনৈক কবি এক আলেমের শানে এরূপ 
একটি ঘটনার কাব্যিক বিন্যাস করেছেন। একবার এক সুন্দরী ও 
চরিত্রবান দাসী আসল এক আলেমের কাছে। কিন্তু তিনি তার দিকে 
ভ্রক্ষেপও করলেন না৷ বরং বললেন- 


Bl dl lob 3 Dy HH Sl SD 
es css 1° sf TE eS, rl i a> at Sb 
‘আমাকে ছাড়ো। আমার তো ইলম অন্বেষণ ও ইলমচর্চার কাজ 
রয়েছে। আমি ইলম অর্জন ও এর রহস্য উদঘাটনেই ব্যস্ত থাকতে 


বেশি পছন্দ করি। আর এটাই আমার জন্য গায়িকার গান এবং 
দাসীর সঙ্গস্বাদ পূর্ণ করে দেয় 


মোটকথা, ইলমের স্বাদ ও পিপাসা স্বভাবজাত অভ্যাসে পরিণত না 
করা পর্যন্ত অন্যদিকে মনোনিবেশ করা যাবে না। এভাবে অভ্যাস 
গড়ে উঠলে একদিন এমন আসবে, যেদিন দুনিয়ার হাজারও পার্থিব 
উপকরণ সামনে আসা সত্ত্বেও সেদিকে মন যাবে না। 


97 


নিঃসন্দেহে এটি একটি কঠিন কাজ । কিন্তু রোগ তো সারাতে হবে! 
মানুষ রোগমুক্তির জন্য কত সুখ সম্ভারই না ত্যাগ করে! সুস্বাদু 
খাবার, প্রভাতের মৃদমন্দ মিঞ্ধ ও কোমল হাওয়ায় সুখকর ঘুম ত্যাগ 
করে ব্যায়াম করে, আরো কত কি! তবে নিজের দুনিয়া ও 
আখিরাতের মহা রোগ মূর্খতার জন্য কেন তুমি কিছু কষ্ট স্বীকার 
করতে পারবে না? আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, “মূর্খতা 
এমন এক রোগ, যা রোগীকে কখন খুন করে ফেলে তা রোগী 
নিজেও টের পায় না।’ তিনি আরো বলেন, 


Lull de ss Fl Jel 
SUA dl SS at Jz 5 ALS oll 
“মূর্খতা হচ্ছে খুনী রোগ। আর এর শেফা হচ্ছে সর্বসম্মতভাবে দুটি 
বিষয়, কুরআন ও সুন্নাহর ইলম। আর ডাক্তার হচ্ছেন আলেমে 
রব্বানী 
চতুৰ্থ অন্তরায়: আমল তরক করা 
ইলমের মূল লক্ষ্যই হচ্ছে আমল সুতরাং আমলহীন ইলম অর্থহীন 
এবং বিপদের কারণ ৷ হাদীছে ইরশাদ হয়েছে- 


GSI, ssh LMS: IEE glo 
SE JS 3 ls GEG SBS 2 SE Ee EDS xe 


3c 


ES REN CS 40g LEG LEE CBG LLB 52 S2 IC 


3 ন 


98 


রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 
বান্দা একচুল কদম সরতে পারবে না যাবৎ না তাকে (চারটি প্রশ্নের 
উত্তর) জিজ্ঞেস করা হয়: তার হায়াত সম্পর্কে, কীসে তা বিলিয়ে 
দিয়েছ; তার ইলম সম্পর্কে, কোথায় সে আমল করেছে; তার সম্পদ 
সম্পর্কে, কোখেকে সে উপার্জন করেছে এবং কোথায় সে ব্যয় 
করেছে এং তার দেহ সম্পর্কে, কোন কাজে তা পুরনো করেছে 
[তিরমিযী: ২৪১৭, সহীহ] 


ফুযাইল ইবন ইয়াদ্ব বলেন, 
Ue IF 4s hs ba Le > MS IE SII Y 


‘ইলম অনুযায়ী আমল না করলে ওই ব্যক্তি জাহেল। যখন আমল 
করবে কেবল তখনই সে আলেম বলে গণ্য হবে’ 


ইমাম শা'বী (রহ.) বলেন, 
rr db fe sd Sy 4 Fb 2 bin fe LS US 


‘আমরা হাদীছ মুখস্থ করার ক্ষেত্রে তদনুযায়ী আমলের মাধ্যমে 
সহযোগিতা নিতাম আর তা অর্জনে সহযোগিতা নিতাম সাওম 
পালনের’ 


সাহাবায়ে কেরাম দশটি আয়াত শিখলে আগে সেগুলোর ওপর আমল 
করে পরে অন্য আয়াত শিখতেন। 


ইবনুল জাওযী (রহ.) বলেন, 
99 


BALSA Ss ca x dd le Bons Eo or ISAS HSL 
Nl ols, 

‘নিঃস্ব ও সম্পূর্ণ মিসকিন ওই ব্যক্তি, যে সারা জীবন এমন ইলমের 

জন্য ব্যয় করল যার ওপর আমল করা হলো না৷ ফলে সে দুনিয়ার 

স্বাদ থেকেও বঞ্চিত হলো আখেরাতের কল্যাণ থেকেও বঞ্চিত 

হলো’ 

পঞ্চম অন্তরায়: শুধু কিতাবের ওপর ভরসা করা 


কোনো কোনো তালেবে ইলম ধারণা, উস্তাদ ছাড়া শুধু কিতাব 
থেকেই ইলম হাসিল করা যায়। এ ধরনের ধারণা নিঃসন্দেহে 
বিপজ্জনক ও ক্ষতিকর ৷ উত্তাদের সাহচর্য, সান্নিধ্য ও দিকনির্দেশনা 
ছাড়া ইলম হাসিলের কল্পনাই করা যায় না। পূর্বসূরী পূর্বসূরীগণ 
বিভিন্ন ভাষায় এ ধরনের ধারণার নিন্দা করেছেন। ইমাম শাফেয়ী 
(রহ.) বলেন, 


‘যে ব্যক্তি কিতাবের পেট থেকে জ্ঞানে প্রাজ্ঞতা অর্জন করে সে 
বিধানাবলিকে ধ্বংস করে ছাড়ে ’ 


ফকিহ সুলায়মান মূসা বলেন, 
dlr IN all Llib YI oN 
‘বলা হতো, লিপিকার থেকে কুরআন এবং কিতাবের পাতা থেকে 


তোমরা ইলম গ্রহণ করো না" 
100 


সাঈদ ইবন আবদুল আযীয তানুখীও অনুরূপ মন্তব্য করেছেন । তিনি 
বলেন, 

Gx r LANEY, gs F LLY 
‘তোমরা লিপিকার থেকে (কুরআনের) বিদ্যা তালাশ করো না আর 
কিতাবের পাতা থেকে কুরআন গ্রহণ করো না’ 


জ্ঞানীগণ বলেন, 

“lye 2 51 jbs UF AS ot UN 2 
‘যার শিক্ষক হলো শুধু কিতাব, তা সঠিকের চেয়ে বেঠিকই বেশি 
ষষ্ঠ অন্তরায়: শুধু নবীনদের ইলমে ভরসা করা 


প্রতিবন্ধকতার আরেকটি বিষয় হচ্ছে অভিজ্ঞতাহীন নবীনদের থেকে 
ফিকহ-ফাতাওয়াসহ গুরুত্বপূর্ণ ইলম হাসিল করা৷ বস্তুত অভিজ্ঞতা 
এবং বয়সের একটি বিশেষ গুরুত্ব আছে, যা নবীনদের মধ্যে 
অনুপস্থিত । এর প্রভাব পড়ে তার ইলম ও কথাবার্তাতেও। তাই 
পূর্বসূরীগণ নবীনদের কাছ থেকে ফিকহ-ফাতাওয়ার মতো গুরুত্বপূর্ণ 
ও স্পর্শকাতর ইলম হাসিল করার ব্যাপারে সতর্ক করেছেন। ইবন 


BY BUS; Ll 5 pl GE LL IE SAU NY 
8 235 FS bs 55 


101 


‘যতদিন মানুষ ইলম অর্জন করবে নিজেদের প্রবীণ, বিশ্বস্ত ও 
আলেমদের কাছ থেকে, তারা কল্যাণের মধ্যেই থাকবে। আর যখন 
ইলম গ্রহণ করবে নবীন ও অশিষ্টদের কাছ থেকে, তারা ধ্বংস হয়ে 
যাবে’ [বাইহাকী, মাদখাল: ২৭৫] 
হাদীছে বৰ্ণিত হয়েছে- 
I EA RE Eee oR 
LUELLA S36 all cl dl sel 
‘আবূ উমাইয়া জুমাহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত নিদর্শনের অন্যতম হলো 
নবীনদের কাছ থেকে ইলম তালাশ করা’ [জামে ছগীর: ২২০৩; 
সহীহ] 
অবশ্য নবীনের সংজ্ঞা নিয়ে মতভেদ আছে। ইবন কুতায়বা বলেন, 
এর দ্বারা বয়সে নবীন উদ্দেশ্য। কেননা শায়খের বয়সের 
বালখিল্যতা, ত্বরাপ্রবণতা, বোকামি, লালসা, শয়তানী পদস্থলন 
ইত্যাদি স্বভাব দূরীভূত হওয়ার ফলে তার মধ্যে গভীরতা ও গান্তীর্য 
সৃষ্টি হয়। যা ইলমের গাস্তীর্য রক্ষার জন্য অত্যন্ত জরুরী । উমর 


sank: sal aadls Sl ss all sl Bl 


‘ফিকহ যখন প্রবীণ থেকে আসে আর নবীন তার অনুগমন করে 
তখন উভয়ে পথপ্রাপ্ত হয় ৷’ 


102 


ai So BS ANIN IB ASLS Bll Le 4 lls SS) 
‘তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত ইলম 
থাকবে প্রবীণদের মধ্যে । আর ইলম যদি নবীন থেকে প্রবীণের দিকে 
আসে তখন নবীন প্রবীণকে বোকা বানিয়ে দেয় ৷” 


অবশ্য এই বক্তব্য সর্বাংশে প্রযোজ্য নয়। বরং কোনো নবীন যদি 
সত্যিকার অর্থেই যোগ্যতা, বিশ্বস্ততা এবং ইলমী মাকাম প্রতিষ্ঠা 
করতে সক্ষম হয় তবে তার কাছ থেকে ইলম হাসিল করাতে দোষ 
নেই । সাহাবী-তাবেঈদের মধ্যে অনেক নবীন প্রবীণের চেয়েও ইলমী 
অবস্থানে বেশি এগিয়ে ছিলেন। ফলে তাদের কাছ থেকে আগ্রহ ও 
প্রতিযোগিতার সঙ্গে ইলম হাসিল করা হতো । অতএব, নবীনদের 
কাছ থেকে ইলম হাসিল করার ব্যাপারে নিরুৎসাহিত করার অর্থ 
হচ্ছে প্রত্যেককে যথাযথ স্থানে আসন দেয়া । সুতরাং নবীন ও 
প্রবীণদেরকে তাদের প্রাপ্য মর্যাদা প্রদান করা খুবই প্রয়োজনীয় । 
সপ্তম অন্তরায়: ইলম অন্বেষণে ত্বরাপ্রবণতা 

প্রতিবন্ধকতার আরেকটি হলো ত্বরাপ্রবণতা বা ত্বরিতমনকস্কতা। অর্থাৎ 
নূন্যতম ও স্বল্প সময়ের মধ্যে বড় আলেম হতে চাওয়া। অল্প সময় 
ব্যয় করে মুফতি বা মুহাদ্দিস হতে চাওয়া। অথচ এটি ইলম 
হাসিলের সরলপথ নয়, বরং বক্রপথ । কারণ, ইলম একদিনে হাসিল 


হওয়ার বস্তু নয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর 
103 


বছর এবং এভাবে যুগের পর যুগ কাটিয়ে দিতে হয় ইলম হাসিলের 
জন্য । কেননা মানুষ যখনই সংক্ষিপ্ত পন্থা অবলম্বন করে এবং তাতে 
সাফল্য লাভে ব্যর্থ হয় তখনই পথচ্যুত হয়, ইলম হাসিলের পথ 
ছেড়ে দিয়ে রাস্তায় নামে সুতরাং বলা যায়, ইলম অন্বেষণের বড় 
অন্তরায় হচ্ছে ধীর-সুস্থতা অবলম্বন না করা৷ অল্প সময়ে সবকিছু 
শিখে ফেলার প্রবণতা ৷ দুই-চার বছর খরচ করে মাওলানা মুফতি 
হয়ে যাওয়ার অপচেষ্টা করা। কেননা ইলমের রীতি হচ্ছে পর্যাপ্ত 
সময় ও শ্রম ব্যয় করে এবং ধীরতা অবলম্বন করে তা অর্জন করতে 
হয়। কুরআনেও বারবার নবীকে এই সুন্নত বা রীতি শিক্ষা দেওয়া 
হয়েছে। এ সম্পর্কিত কয়েকটি আয়াত- 


ANU © Jo p5 HS SSC BE LUT EE 2g LB 0585 ¥ 
[\:" 


‘আর কুরআন আমি নাযিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা 
মানুষের কাছে পাঠ করতে পার ধীরে ধীরে এবং আমি তা নাযিল 
করেছি পর্যায়ক্রমে ’ {সূরা বনী ইসরাঈল, আয়াত: ১০৬} 


আরেক আয়াতে আল্লাহ বলেন- 

8 EE DS Bing DE SA sls J NI ie 5 IG 3 
[¥\ 00004 © 335 20855 BS 

‘আর কাফিররা বলে, ‘তার উপর পুরো কুরআন একসাথে কেন 

নাযিল করা হল না? এটা এজন্য যে, আমি এর মাধ্যমে তোমার 


104 


হৃদয়কে সুদৃঢ় করব। আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে 

{সুরা আল-ফুরকান, আয়াত: ৩১} 

এসব আয়াতে আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 

ওয়াসাল্লামকে ধীরতা অবলম্বন এবং সময়ক্ষেপণ করে কুরআন 

হাসিল করার আদেশ করেছেন। 

অষ্টম প্রতিবন্ধকতা: অহংকার, আত্মম্তরিতা ও আত্মতুষ্টি 

ইলমের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে পাপ । আর সবচেয়ে পাপ 

হচ্ছে অহংকার, দাম্ভিকতা । সুতরাং ইলম অন্বেষণ করতে চাইলে 

অন্যান্য যাবতীয় পাপের সঙ্গে সঙ্গে এই মারাত্মক পাপগুলোও 

পরিহার করতে হবে। কুরআনে এই পাপের নিন্দা করে ইরশাদ 

হয়েছে- 

JE LLL HICH ENGI ASN sWIS BY; 
DALI BE 

‘আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিয়ো না। আর 

যমীনে দম্ভভরে চলাফেরা করো না; নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক, 

অহঙ্কারীকে পছন্দ করেন না।'’ {সূরা লুকমান, আয়াত: ১৮} 

ইলম অন্বেষণের উদ্দেশ্য হচ্ছে আখেরাতের চূড়ান্ত সফলতা । আর 

সফলতার পথে বড় বাধা অহংকার ও দাম্ভিকতা । আল্লাহ তা'আলা 

বলেন, 


105 


UL EN ITE SEE Ma 

[AY i222 © Sh Lasdl; 
‘এই হচ্ছে আখিরাতের নিবাস, যা আমি তাদের জন্য নির্ধারিত করি, 
যারা যমীনে গদ্ধত্য দেখাতে চায় না এবং ফাসাদও চায় না। আর 
শুভ পরিণাম মুত্তাকীদের জন্য” {সুরা আল-কাসাস, আয়াত: ৮৩} 
আলী ইবন ছাবেত (রহ.) বলেন, 

Al nl ial JU ++ ally Seo): la 
ইলমের আপদ হলো আত্মতুষ্টি ও ক্রোধ। আর সম্পদের আপদ 
অপচয় ও ছিনতাই । 
আইউব সিখতিয়ানী (রহ.) বলেন, 

dlls lh) de LA as of J Gs 
‘তালেবে ইলমের কর্তব্য হচ্ছে বিনয় প্রকাশ করে মাথায় মাটি তুলে 
রাখা’ 


ওপর ঈর্ষা করা যেতে পারে? ‘জবাবে তিনি বললেন, বিনয়ের জন্য৷ 
আবার জিজ্ঞেস করা হলো, তবে কোন বিপদের জন্য তার জন্য 
করুণা করা যেতে পারে? জবাবে তিনি বললেন, আত্মম্ভরিতা ও 
অহংকারের জন্য” 


নবম অন্তরায়: দ্রুত ফলাফল কামনা করা 


106 


কোনো কোনো ছাত্র অল্প সময়ের মধ্যে দ্রুত ফলাফল পেতে চায়। 
এটাও ইলম হাসিলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা মনে 
করে, ইলম খাদ্যের মতো, যা কয়েক গ্রাসে সাবাড় করা যায়! তাই 
হয়ে যেতে চায় । খলীফা মামুন এ ধরনের মানসিকতার কঠোর নিন্দা 
করে বলেন, 
E24 pl or Bide SUEDE ead lS 

‘তিনদিন হাদীছের দরসে বসেই অনেকে বলে, আমি একজন 
মুহাদ্দিস!’ 
ইমাম শা'‘বী (রহ.)-কে বলা হলো, আপনি এই ইলম কোথা থেকে 
কীভাবে সংগ্রহ করেছেন? জবাবে তিনি বললেন- 
PLA SS 1525 2 SS pop DANS ly sso 4 
সামান্য ইলমে ভরসা না করা, বিভিন্ন দেশে সফর, পাথরের মতে 
অবিচলতা এবং কাকের মত প্রাতে বের হওয়া দ্বারা 
ইমাম শাফেয়ী (রহ.) বলেন, 

so E do 3 Ale 2 > I Sls BY 
‘কোনো ব্যক্তি এই মৰ্যাদা পর্যন্ত উন্নীত হতে পারবে না, যাবত না সে 
এর কারণে দারিদ্রের শিকার হয় এবং সবকিছুর ওপর ইলমকে 
প্রাধান্য দেয় ৷’ 


107 


Ls oD MS es 
‘আমি (ইলমের) সফরে ত্রিশ বছর কাটিয়েছি 
ইবন হাদ্দাদ মালেকী (রহ.) বলেন, 

lls; lL 
‘নরম বিছানায় শুয়ে ইলম হাসিল করা যায় না’ 


সুতরাং তালেবে ইলমের কর্তব্য হচ্ছে ইমামগণের এই মন্তব্য ও 
তাদের মুজাহাদ-মেহনতের কথা স্মরণ করে সে অনুযায়ী আমল করা 
এবং ইলম হাসিলের জন্য দীর্ঘ সময় ব্যয় করা । 


কীভাবে? তিনি বললেন- 
J D2 YT US sr Ned 2 YN lA S12 Sb 
dl OLe3hy oz zly 1 ALL adl edged. plc, oll 
J bys a2 Ub 259 dl ile SAILS) bl, 
UAL YL GS Vo B No DN rl Nha 
আমি ইলম তলব করতে গিয়ে দেখলাম, এটি খুবই দূরবর্তী একটি 
বস্তু, যা তীর নিক্ষেপ করে নাগাল পাওয়া যায় না। স্বপ্নেও পাওয়া 
যায় না। বাপ-দাদা তথা পিতৃপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রেও 
হাসিল হয় না। সুতরাং তা হাসিল করার জন্য আমি দোয়াতের 


108 


বিছানা বিছালাম, পাথরের গায়ে হেলাম দিলাম, দীর্ঘ নিশিজাগরণের 
প্রলম্বিত করলাম, অব্যাহত সফর জারি রাখলাম, বিপদজনক বাহনে 
আরোহণ করতে লাগলাম । এসব করে দেখলাম, ইলম এমন এক 
বস্তু, যা রোপণ করা ছাড়া হাসিল হয় না। আবার রোপণ করতে হয়ে 
দিলের একেবারে গহীনে এবং রোপণ করার পর সিঞ্চন করতে হয় 
দরসের বারি। 


দশম অন্তরায়: হীনমন্যতা 


ইলম হাসিলের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে হীনমন্যতা। অনেকে 
ইলম শিখতে এসে হীনমন্যতায় ভোগে কেউ ভাবে, ইলম শিখে কী 
হবে? অর্থাৎ পার্থিব জীবনের বড় ধরনের সফলতা না পাওয়ার 
আশঙ্কায় হীনমন্যতায় ভোগা । আবার কেউ কেউ হীনমন্যতায় ভোগার 
কারণে সামান্য ইলমে তুষ্ট হয়। 


এটা ইলম হাসিলের জন্য যে কত বড় অন্তরায় তা পূর্বসূরীগণ ঠিকই 
বুঝেছিলেন। যেমন, এক কবি বলেন, 


LAS ao by ++ SAS Ad 1 I=} 


‘সুতরাং তুমি হয় ওই ব্যক্তির মতো, যার পা ছুরাইয়া তারকার ওপর 
এবং হিম্মত ছুরাইয়া তারকা ছাড়িয়ে 


একাদশ অন্তরায়: অবাস্তব আশা-আকাঙ্কা 


109 


ইলমের পথে আরেকটি বড় অন্তরায় হচ্ছে কাজ না করে বড় বড় 
স্বপ্ন দেখা এবং আশা-আকাজ্ঞকার মধ্যে ডুবে থাকা। যেমন, 
ভবিষ্যতে করতে পারব- এ ধরনের ধারণা ও আশা রাখা । এগুলো 
হচ্ছে বোকা ও ব্যর্থ মানুষের ভাবনা । এভাবে আশা-আকাঙ্কা করা 
হবে বটে কিন্তু তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা 
কুরআনে এই শ্রেণীর মানুষের পরিণতির কথা উল্লেখ করে বলেন, 


MENGE [or 0 ঞ্ণ LS as AH y 
EAE os SMG ET PIG DSSS GS a 
[tll © YS 
তুমি মানুষদেরকে সতর্ক কর, যেদিন তাদের উপর আযাব 
নেমে আসবে । অতঃপর তখন যারা যুলম করেছে তারা বলবে, ‘হে 
আমাদের রব, তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, 
আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলদের অনুসরণ করব'। 
ইতঃপূর্বে তোমরা কি কসম করনি যে, তোমাদের কোন পতন নেই?’ 
{সুরা ইবরাহীম, আয়াত: ৪8} 


সুতরাং তালেবে ইলমের একান্ত কর্তব্য হচ্ছে এ ধরনের ভাবনা 
থেকে দূরে থাকা এবং তৎপরতার সঙ্গে যাবতীয় কাজ আঞ্জাম দেয়া 
সৰ্বদা bn স্মরণে রাখা- 


[NEA UG REALS a UE 
110 


‘আর প্রত্যেকের রয়েছে একটি দিক, যেদিকে সে চেহারা ফিরায় । 
সুতরাং তোমরা কল্যাণকর্মে প্রতিযোগিতা কর। তোমরা যেখানেই 
থাক না কেন, আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন। নিশ্চয় 
আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান ৷’ {সূরা আল-বাকারা, আয়াত: 
১৪৬} 


or 5 Al ES Ne cool Bh Til ES BN cl BY 
SA cil> 29 col he 
‘সন্ধ্যায় তুমি সকালের অপেক্ষা করো না এবং সকাল হলে সন্ধার 


অপেক্ষায় থেকো না । আর সুস্থতায় অসুস্থতার জন্য কিছু পুঁজি করো 
এবং জীবদ্দশায় মরণের জন্য সঞ্চয় করো 


আশা-আশাঙ্ঞকার কাঙালদেরকে ভসনা করে ইবনুল কায়্যিম (রহ.) 

বলেন, 

sll pd LN oz psd ssl 
Jl lis 4S 


‘অন্তরবিনাশী বিষয়গুলো মধ্যে অন্যতম হলো, অন্তরকে প্রত্যাশীর 
সাগরে চড়ে দেওয়া । এটা এমন সাগর যার তীর নেই । আর এমন 
সাগর জগতের নিঃস্বরাই আরোহন করে’ 


lll 


All Sai, yl caidly ah Six UE NYE ll 
SI lS, 
‘কোন ব্যক্তির অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়? জবাবে তিনি 
বললেন, যার হিম্মত কম, মাধ্যম নগণ্য এবং সক্ষমতাও সামান্য । 
অথচ আশা-আকাঙ্কা অগাধ ’ 
কেউ কেউ বলেন, 
dl is le Oya) FE be 42 CAS Ib SUNN et 
ILO AN Sb as Ss idly PAs ash lS 
ue er 
‘আশা ও প্রত্যাশা থেকে বিরত থাকো, কারণ তা তোমাদের যা 
দেওয়া হয়েছে তার সোন্দর্য হরণ করে, এর মাধ্যমে আল্লাহ্‌ 
তোমাদের যত নেয়ামত দিয়েছেন তাকে স্বল্প জ্ঞান করবে । অতএব 
এ রোগ থেকে বেঁচে থাকো । এটি তোমাকে পেয়ে বসা থেকে সতর্ক 
থাকো। কেননা তা ধ্বংসাত্মক ক্যাস্গারের মতো, কম মানুষই এ 
থেকে আরোগ্য লাভ করতে পারে 


এক. রব্বানী বা হক্কানী ওলামায়ে কেরামের প্রথম পরিচিতির ভিত্তি 
হচ্ছে ইলম ৷ কুরআনে ইরশাদ হয়েছে- 


112 


BS ANIA BHA dl ISTHE AIK) 
5 CEST SAS LES CS GES 1K LSS HT 3 2 d Ble 
[v4 dls JE © 52535 58 
‘কোন মানুষের জন্য সংগত নয় যে, আল্লাহ তাকে কিতাব, হিকমাত 
ও নবুওয়াত দান করার পর সে মানুষকে বলবে, ‘তোমরা আল্লাহকে 
ছেড়ে আমার বান্দা হয়ে যাও’। বরং সে বলবে, ‘তোমরা রব্বানী 
হও । যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে’ 
{সূরা আলে ইমরান, আয়াত: ৭৯} 
আলোচ্য আয়াতে কিতাব পাঠ করার ইলম দ্বারা আলেমদের প্রধান 
শর্ত ইলমের কথা উল্লেখ করা হয়েছে। আয়াতের শেষাংশে বলা 
হয়েছে- 


SSS 5 
(যেহেতু তোমরা কিতাব অধ্যয়ন করতে।) এ আয়াত দ্বারা তাদের 
দরস প্রদান, ফিকহ-ফাতাওয়া নিয়ে গবেষণা করা, শায়খ-মুফতি 
হওয়ার প্রতি ইশারা করা হয়েছে। 
দুই, হক্কানী ওলামায়ে কেরামের দ্বিতীয় পরিচয় হচ্ছে, ইত্তেবার গুণ 
অর্জন করা৷ অর্থাৎ কুরআন-হাদীছ ও সাহাবায়ে কেরাম, সালফে 
সালেহীন এবং আয়িম্মায়ে মুজতাহিদিনের পথে চলা । কুরআন- 
হাদীছে ইলমের প্রতি গুরুত্ব দিয়ে ইরশাদ হয়েছে- 


113 


BS ANIA BHA dl ISTHE AIK) 
5 CEST SARS ES Cs Ge3585 185 SES hl 953 0 d Ue 
[v4 :dlns JE © S228 cS 
‘কোন মানুষের জন্য সংগত নয় যে, আল্লাহ তাকে কিতাব, হিকমাত 
ও নবুওয়াত দান করার পর সে মানুষকে বলবে, ‘তোমরা আল্লাহকে 
ছেড়ে আমার বান্দা হয়ে যাও’। বরং সে বলবে, ‘তোমরা রব্বানী 
হও । যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে ৷’ 
{সূরা আলে ইমরান, আয়াত: ৭৯} 
অর্থাৎ আল্লাহ তা‘আলার পক্ষ থেকে তাঁর রাসূল এবং পূর্ববর্তী 
নবীগণের ওপর যে কিতাব অবতীর্ণ হয়েছে তার শিক্ষা গ্রহণ এবং 
তার অনুসরণ করা। 


আল্লামা ইবন রজব হাম্বলী (রহ.) বলেন, 


Le 3 Ely SES ay Los US pylallois or SN lal 
UL OS 3 ll, 


‘ইলমে নাফে হচ্ছে কিতাবের স্পষ্ট বর্ণনা আয়ত্ব করা, সুন্নাহ আয়ত্ব 
করা এবং এগুলোর অর্থ অনুধাবন এবং সাহাবায়ে কেরামের বর্ণনার 
আলোকে সেগুলো আয়ত্ব করা 


আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, 
HAL ALS Ball 2 ll 


114 


‘ইলম হচ্ছে দলিলের মাধ্যমে অর্জিত জ্ঞান।' 
তিন. হক্কানী আলেমের তৃতীয় গুণ হচ্ছে ইখলাস ও বিশুদ্ধ নিয়ত । 
নিয়তের বিশুদ্ধতা ছাড়া কোনো ইবাদতই আল্লাহ তা'আলার কাছে 
গ্রহণযোগ্য নয় । একারণে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 
ইখলাস ও নিয়তের পরিশুদ্ধি। উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু 
থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন- 
USF LEA BY oy SENN 
‘নিশ্চয় আমলের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল । আর প্রত্যেকের 
জন্য তাই থাকবে যা সে নিয়ত করবে’ [বুখারী: ১] 
নিয়ত সহীহ থাকলে ইলমও যে নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ হতে 
পারে সেটা ইমাম মালেক (রহ.)-এর অভিমত দ্বারা স্পষ্ট হয়েছে। 
তিনি তার শাগরেদ ইবন ওয়াহাবকে বলেছিলেন- 
- L223 5 Fadl G2 AS SD Ss ls do 
idles has 5 Lh 
দাঁড়াও, কোমলতা অবলম্বন করো । তুমি যেখানে যাচ্ছ অর্থাৎ ইলম 
অর্জন ছেড়ে নফল সালাত আদায়ের দিকে, সেটা তার থেকে 
শ্ৰেষ্টতর নয় যাতে তুমি নিরত আছো, যদি তোমার নিয়ত ঠিক হয় ।' 
চার. চতুর্থ গুণ হচ্ছে ইলমের সঙ্গে মানানসই ব্যবহার ও আদব- 
কায়দা রক্ষা করা। আর এটা অর্জিত হয় ভাবগাস্তীর্য, পরিশীলিত 
আচরণ ও স্বভাব দ্বারা । এবং এক্ষেত্রে আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ 
115 


ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম । তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ও 
উত্তাদ হয়েও যে আদর্শ ও অন্যদের প্রতি পরিশীলিত আচরণ 
করেছেন, তা এক কথায় সকলের জন্য পালনীয় ও অনুসরণীয় । 


পাঁচ, হক্কানী আলেমের পঞ্চম গুণ হচ্ছে আদর্শ শিক্ষা ও দীন 
বিস্তারের স্বার্থে মানুষের সঙ্গে মেশা ও সম্পর্ক রাখা । আপনি কীভাবে 
তাদেরকে দীন শিক্ষা দেবেন, অথচ আপনি অবস্থান করছেন দুৰ্ভেদ্য 
প্রাসাদে! কীভাবে মানুষকে তালিম দেবেন, আপনি যদি থাকেন 
আপনার নির্দিষ্ট মাদরাসা-মসজিদে আবদ্ধ? আপনি কীভাবে 
দরজার সামনে প্রতিবন্ধকতার তালা ঝুলানো থাকে? আপনি 
তাদেরকে কীভাবে ধর্মীয় জ্ঞান ও নীতি-নৈতিকতা শিক্ষা দেবেন যদি 
আপনি তাদের থেকে থাকেন আলাদা ও বিচ্ছিন্ন হয়ে? 


তাই সাধারণ লোকদের মধ্যে কুরআন-হাদীছের শিক্ষা বিস্তার করতে 


হলে তাদের সঙ্গে মিশতে হবে, তাদেরকে সময় দিতে হবে। হাদীছে 
এ কথারই সমর্থন রয়েছে। বর্ণিত হয়েছে- 
EE SH Ss sed oe dy MSE ot 
Js. SELEY sh poi 52 A EH AN FE ics 
CBB Fis 
‘আবদুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন সাধারণ 
মানুষের সঙ্গে মেশে এবং তাদের দেওয়া কষ্ট হজম করে সে ওই 


116 


মুমিন থেকে উত্তম, যে মানুষের সঙ্গে মেশে না এবং তাদের দেওয়া 
কষ্টও সে হজম করে না’ [তিরমিযী: ২৫০৭; ইবন মাজাহ: ৪০৩২; 
সহীহ] 


আজ আমাদের মধ্যে এই গুণের বড় অভাব । ওলামায়ে কেরামের 
অনেকেই সাধারণ মানুষের সঙ্গে মিশতে চান না এবং তাদের সঙ্গে 
মেলামেশা ও চলাফেরা করাকে দোষের কারণ বলে মনে করেন। 
একথা ঠিক যে, সাধারণ মানুষের দীনী অবস্থা অত্যন্ত নাযুক ও 
শোচনীয় হওয়ার কারণে তাদের সঙ্গে ব্যাপক মেলামেশা ও সম্পর্ক 
রাখা নিজের দীনী গায়রতকে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু এটাও ভাবতে 
হবে যে, আলেমগণ যদি তাদেরকে এভাবে ছেড়ে রাখেন তবে 
শয়তান নামের বাঘ তাদেরকে মরুভূমিতে একাকি পেয়ে ছিড়েফেড়ে 
খেয়ে ফেলবে ৷ টিভি, সিনেমা, গান-বাজনার সয়লাবে তাদের অবশিষ্ট 
ঈমানটুকুও ধ্বংস হয়ে যাবে। তাই নিরাপদ দূরত্ব বজায় রেখেই 
ঈমান ও আমল বাঁচানোর স্বার্থে সাধারণ মানুষের সঙ্গে মেশা, সম্পর্ক 
রাখা এবং তাদের দীনী পরিবেশ চাঙ্গা রাখা অপরিহার্য । অন্তত 
আলোচ্য হাদীছের বাণী আমাদের জন্য সাস্ববনা যে, সাধারণ মানুষের 
সঙ্গে মেশা দোষের নয় বরং দীনীস্বার্থে হলে তা প্রশংসনীয় । 


ছয়. ষষ্ঠ গুণ হচ্ছে ইলমের সঙ্গে সম্মানজনক আচরণ করা। 
জাগতিক হীনস্বার্থে ইলমকে ব্যবহার করা থেকে নিজেকে সযত্বে 
বাঁচিয়ে রাখা । কেননা আল্লাহ তাআলা যাকে কুরআন, হিকমত এবং 
ইলম দান করেছেন তিনি কেন দুনিয়ার লালসা করে এর 
অবমূল্যায়ন করবেন? 


117 


আলেমের শান হলো বাতিলের সঙ্গে আপস না করা যেমন, ইয্য 
ইবন আবদুস সালাম (রহ.)-কে বলা হলো, আপনি সুলতানের মাথায় 
চুম্বন করুন, তিনি আপনাকে মার্জনা করবেন । তখন তিনি হাসলেন 


SG Hb lL Lal oo lll 3 Ul 3 Bosh oss 

le adh Sl 
“মিসকিনের দল! তুমি এক উপত্যকায় আর আমি আরেক 
উপত্যকায় । আমি তো এটাই পছন্দ করি না যে, সুলতান আমার 
মাথা চুম্বন করুক, সেখানে আমি তার মাথা চুম্বন করব সেটা কী 
করে সম্ভব?’ 


আহ্‌! ইসলামের এই বীরসন্তানরা আজ কোথায়? এঁদের 
একেকজনের অস্তিত্ব গোটা মানবতার জন্য ছিল মুক্তির কারণ । কিন্তু 
এঁদের স্থান দখল করেছি আমরা নামধারী কতক অথর্ব মানুষ ৷ যারা 
নিজেদের স্বকীয়তা ও ধর্মীয় আভিজাত্য । পরিণামে লাঞ্চিত হচ্ছি 
অহৰ্নিশ । 

সাইয়েদ কুতুব (রহ.)-কে অন্যায়ভাবে শুধু ইসলামী আন্দোলন ও 
জিহাদ করার অপরাধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল মৃত্যুর সময় 
বলা হলো, নিজের ওজর পেশ করে শুধু একটি বাক্য লিখে দিন। 
ফাঁসির দণ্ড থেকে মুক্তি দেওয়া হবে। জবাবে তিনি বললেন- 


118 


lel LS ES I I= YN HUY ALY LS NEO) 
lel => ee 7555, 
‘যে শাহাদত আঙ্গুল দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া হয় 


সেই শাহাদত আঙ্গুল দিয়ে এমন কোনো কথা লেখা সম্ভব নয়, যা 
বাতিল শাসকদের হুকুম বা আইনকে সমর্থন করে’ 


সাত. সপ্তম গুণ হচ্ছে হেকমত ৷ অর্থাৎ আলেমকে হেকমত ও প্রজ্ঞার 
গুণ অর্জন করা চাই । আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু 
95451, 555 আয়াতের তাফসীর করেছেন হাকিম এবং ফকিহ 
হওয়ার দ্বারা । অর্থাৎ তিনি এই আয়াতের তাফসীরে বলেছেন- 
= :5=> রব্বানী হওয়ার অর্থ হলো তারা হবেন ফকীহ এবং 
হাকিম ৷” 

আট. অষ্টম গুণ হচ্ছে নিজের সত্তাকে বিলিয়ে দেয়া । অর্থাৎ বিনয়ী 
হওয়া এবং নিজের সত্তাকে ইলমের জন্য উৎসর্গ করে দেয়া । সুতরাং 
ইলমের জন্য নিজের সুবিধা ত্যাগ করা এবং কোনো কথা বা কাজে 
অন্যকে কষ্ট না দেয়া, হক বিষয় অনুধাবন করার পর তা মেনে 
নিতে সংকোচ না রাখা । মানুষের দোষের পেছনে না পড়া । ইবন 
দাকীকুল ঈদ (রহ.) জনৈক ব্যক্তিকে ইলম অন্বেষণ করতে দেখে 
বললেন- 


EE CET: OE Ee COR EE NTE 


119 


‘আপনি সম্মানিত ব্যক্তি । সৌভাগ্যবান ব্যক্তি সেই, যার মৃত্যুর মধ্য 
দিয়ে তার গুনাহরও মৃত্যু ঘটে । সুতরাং আপনি কাউকে বদনামী 
করে হেয়প্রতিপন্ন করবেন না 


ব্যক্তির শ্রেষ্ঠত্ব আসলে বিনয়ে, অহংকারে নয় । জনৈক শায়ের বলেন, 
RUC 20 ES LSS [TS 5 SES 
SSL nw EIN LY, Mes» 

“বিনয়ী হও, দর্শকের দৃষ্টিতে নক্ষত্রের মর্যাদা লাভ করবে। নক্ষত্র 

পানির স্তরে যদিও নিচে মনে হয় কিন্তু আসলে তা সমুন্নত । কিন্তু 


অহংকারী হয়ো না। সেটা ধোঁয়ার মতো শূন্যে উচ্চ অনুমিত হলেও 
বাস্তবে তা মূল্যহীন, পতিত 


সাত. সপ্তম গুণ হচ্ছে আমল আলেমে রব্বানীর যাবতীয় গুণাবলীর 
ভিত্তি হচ্ছে আমল। আর আমলই হচ্ছে ইলমের ফলাফল। এ 
কারণেই সালফে সালেহীন আমল এবং ইলম উভয়ের সমষ্টিকে 
ফিকহ বলে নামকরণ করেছেন। আইউব সুখতিয়ানী (রহ.)-কে 
LS LSS STEAD IGS ¢ UG el Fal Ml FS Ll 

Siri 
‘অতীতকাল এবং বর্তমানকাল, কোনকালে ইলম বেশি চর্চিত? তিনি 
বললেন, বর্তমান বেশি চর্চিত হচ্ছে ‘কথা’। আর অতীতকালে বেশি 
চর্চিত হতো ইলম’ 


120 


কথাটি কি আমাদের সময় আরো বেশিমাত্রায় প্রযোজ্য নয়? আমাদের 
সময়ে কথাই হচ্ছে বেশি কিন্তু কলব পর্যন্ত পৌঁছে যে ইলম এবং 
ইলমের ফলাফল যা, তথা আমল ও সততা, তা আজ ক্রমেই বিরল 
হয়ে পড়ছে। 

মারুফ কারখী (রহ.) বুযুর্গ, মুত্তাকী, দুনিয়াবিমুখ ও বিশ্বখ্যাত একজন 
আবেদ ছিলেন। তাঁর তাকওয়া-পরহেজগারী এবং ইবাদত-বন্দেগি 
ছিল প্রবাদতুল্য। অনেক কিতাবে তার বিভিন্ন ঘটনা উল্লেখ করা 
হয়েছে। একবার আহমাদ ইবন হাম্বল (রহ.)-এর মজলিসে 
উপস্থিতদের একজন বললেন- 


lS 25m 

‘মারুফ (কারখীর {রহ.}) তো ইলম কম!’ 
লোকটির কথায় ইমাম আহমাদ (রহ.) নাখোশ হলেন এবং বললেন- 
1 ym dl LG LY dll p32 5G Bl 


‘থামো! আল্লাহ তা‘আলা তোমাকে মাফ করুন আরে ইলম দ্বারা তো 
সেটাই উদ্দেশ্য, যেখানে মারুফ কারখী (রহ.) পৌঁছেছেন’ 


অর্থাৎ আমরা তো ইলম দ্বারা এর পরিণাম বা ফলাফল বুঝি তথা 
আমল আর এই বিষয়টি মারুফ কারখীর (রহ.) মধ্যে পূর্ণমাত্রায় 
বিদ্যমান ছিল। তাই তিনি ইলমে দুৰ্বল একথা বলার সুযোগ নেই । 


121 


আরেকবারের ঘটনা । একবার আহমাদ ইবন হাম্বল (রহ.)-এর পুত্র 
আবদুল্লাহ পিতাকে জিজ্ঞেস করলেন- 

fl pig Bm lH pl 
‘সম্মানীত পিতা! মারুফ কারখী (রহ.) কি ইলমের কারণে প্রসিদ্ধ?! 
জবাবে আহমাদ ইবন হাম্বল (রহ.) বললেন- 

Js Mis LD tt 

‘বৎস! তাঁর মধ্যে তো ইলমের সর্বোচ্চ চুড়াই বিদ্যমান । আর তা 
হচ্ছে আল্লাহ তাআলার ভয় ।’ 


বস্তুত পুণ্যবান পূর্বসূরীদের এসব কথা হাদীছে নববীরই প্রতিধ্বনি। 


Ses HGH UL TG Sli Ss le hl Lo Al Est Gl GE 
5 ts Ge SIG Ll SLT SE JS ll Sd Se 5 
MEELIS EE BE GEA Hedi 
uss Ge BE SLL BEG BEG Ves ST AMG MS 
HES ss ST EE UNKEM TALLINE 
Sk KE Hs Ub DS 5 TG IEG EEG IS BM GGL 

tas Ell cial 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে যে জ্ঞান 


122 


বিজ্ঞান ও হেদায়েত দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হচ্ছে এমন 
মুষলধারার বৃষ্টির মতো যা ভূমিতে এসে পড়েছে, ফলে এর কিছু 
অংশ এমন উর্বর পরিষ্কার ভূমিতে পড়েছে যে ভূমি পানি চুষে নিতে 
সক্ষম, ফলে তা পানি গ্রহণ করেছে, এবং ত দ্বারা ফসল ও 
তৃণলতার উৎপত্তি হয়েছে। আবার তার কিছু অংশ পড়েছে 
গর্তওয়ালা ভূমিতে (যা পানি আটকে রাখতে সক্ষম) সুতরাং তা পানি 
সংরক্ষণ করতে সক্ষম হয়েছে, ফলে আল্লাহ এর দ্বারা মানুষের 
উপকার করেছেন তারা তা পান করেছে, ভূমি সিক্ত করিয়েছে এবং 
ফসলাদি উৎপন্ন করতে পেরেছে। আবার তার কিছু অংশ পড়েছে 
এমন অনুর্বর সমতল ভূমিতে যাতে পানি আটকে থাকে না, ফলে 
তাতে পানি আটকা পড়েনি, ফসলও হয়নি । ঠিক এটাই হলো ওই 
ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহ্‌র দ্বীনকে বুঝতে পেরেছে এবং আমাকে যা 
দিয়ে পাঠিয়েছেন তা থেকে উপকৃত হতে পেরেছে, ফলে সে নিজে 
জেনেছে এবং অপরকে জানিয়েছে (প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ভূমি) । 
এবং এঁ ব্যক্তির উদাহরণ যে এই হিদায়েত এবং জ্ঞান বিজ্ঞানের 
দিকে মাথা উঁচু করে তাকায়নি, ফলে আল্লাহ্‌ যে হিদায়েত নিয়ে 
আমাকে প্রেরণ করেছেন তা গ্রহণ করেনি (তৃতীয় শ্রেণর ভূমি) 
[সহীহ বুখারী: ৭৯, সহীহ মুসলিম: ২২৮২] 


সুতরাং আমলকারী ও ইলম বিস্তারকারী আলেম ওই কার্যকর মাটির 
মতো, যাতে বৃষ্টির পানি পতিত হয় এবং তাতে মাটি সিক্ত, কোমল 
ও তরুতাজা হয় এবং সবুজ-শ্যামল ফলমূল ও ফসল উৎপন্ন করে। 


123 


অতএব ইলমের ফলাফল হচ্ছে আমল, ইবাদাত, দাওয়াত এবং 
সবর । 


হাদীছের ভাষ্যানুযায়ী দ্বিতীয় প্রকার মাটির সঙ্গে তুলনীয় হচ্ছেন 
ওইসব ব্যক্তি, যাদের কাছে কুরআন-হাদীছের বর্ণনা আছে বটে কিন্তু 
সে অনুযায়ী আমল নেই ৷ ফলে তারা ওই মাটির মতো যে মাটি পানি 
ধরে রাখে কিন্তু নিজে এর দ্বারা উপকৃত হয় না। বরং অন্যরা 
উপকৃত হয়। ঠিক তদ্ৰূপ এসব লোক ইলম দ্বারা নিজেরা উপকৃত 
হয় না বরং তাদের দ্বারা অন্য লোকেরা উপকৃত হয় । 


আর তৃতীয় প্রকার মাটির সঙ্গে তুলনীয় হচ্ছে ওইসব লোক, যাদের 
নিজেদের মধ্যে ইলম নেই ফলে নিজেরাও এর দ্বারা উপকৃত হয় 
না এবং অন্যরাও উপকৃত হতে পারে না। ফলে তারা ওই সব 
পাথুরে মাটির মতো, যা পানি ধরে না রাখার কারণে নিজেও উপকৃত 
হতে পারে না এবং অন্যদেরকেও উপকৃত করতে পারে না। 


ইলমহীন তালেবে ইলমের অবস্থা বর্ণনা করে কবি বলেন, 
LN dS VG De ds YS Jal 
LAG LE sil ONE Bd 2 be 353d 


উটের বিষ্টার মতো। 


তোমার জীবনের শপথ! কিতাবের বোঝা নিয়ে উট চলাচলের সময় 
সে জানে না তার থলে বা পিঠে কী আছে’ 
124 


আল্লাহ আমলহীন ইলমধারীকে বোঝাবহনকারী গর্দভের সঙ্গে তুলনা 
করেছেন। 
a 
Ee 
‘যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল তারপর তারা তা 
বহন করেনি, তারা গাধার মত! যে বহু কিতাবের বোঝা বহন করে। 
সে সম্প্রদায়ের উপমা কতইনা নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে 
অস্বীকার করে। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন 
না’ {সূরা আল-জুমুআ‘, আয়াত: ৫} 
যাহোক, ইলম হচ্ছে পথনির্দেশক আর আমল হচ্ছে ফলাফল । এবং 
উভয়ের সমষ্টিই হচ্ছে ফিকহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে- 
CDS RED GE 5 3p So 
আল্লাহ যার কল্যাণ চান তিনি তাকে দীনী বিষয়ে প্রাজ্ঞতা দান 
করেন [বুখারী: ৩১১৬; মুসলিম: ১০৩৭] 


Ndi bla sll BUD GAL d5 SDS S Sl, 


125 


‘তুমি সালাতে বলো হে আল্লাহ! আমাকে সোজা পথ দেখান সোজা 
পথ তো ইলম এবং হেদায়াত ও দীনে হকের ওপর আমল করা 
ছাড়া আর কিছু নয় ' 


দশ. আলেমের দশম গুণ হচ্ছে তালিম বা শিক্ষাপ্রদান ৷ বস্তুত নবী- 
রাসূলগণের প্রধান কর্তব্যই ছিল তালিমে দীন। আর দীনী ইলম 
শিক্ষাপ্রদানকারীর প্রতি আল্লাহ তা'আলার সীমাহীন করুণা রয়েছে। 
তাদের প্রতি আল্লাহ তা‘আলা খাস রহমত বর্ষণ করেন এবং 
ফেরেশতাগণ তাদের জন্য কল্যাণের দু'আ করেন। রাসূলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দীনী শিক্ষা বিস্তারের গুরুত্ব প্রদান 


£15 sel 
‘তুমি একটি আয়াত জানলেও তা অন্যের কাছে পৌঁছে দাও "' 
[সহীহুল জামে: ২৮৩৭] 
হতে তাদের জীবন সুখী-সমৃদ্ধ হওয়ার ঘোষণা এসেছে হাদীছে। 
CELLS EG ES Ee 2 EV G5) 
‘আল্লাহ তা‘আলা ওই ব্যক্তির জীবন সুখী-সমৃদ্ধ করুন, যে আমার 
হাদীছ শ্রবণ করে অতপর তা মুখস্থ করে এবং অন্যের কাছে পৌঁছে 
দেয় ৷’ [সহীহ ইবন হিব্বান: ৬৯, হাসান] 


126 


তালেবে ইলমের মধ্যে নিম্নোক্ত গুণগুলো থাকা চাই । যথা- 


এক. আত্মিক পরিশুদ্ধি। অর্থাৎ যাবতীয় নিকৃষ্ট স্বভাব ও চারিত্রিক 
নিমমুখিতা থেকে নিজেকে পবিত্র রাখা। কেননা ইলম হচ্ছে কলবের 
ইবাদত ৷ সালাত যেমন বাহ্যিক পবিত্ৰতা ছাড়া আদায় হয় না, তেমনি 
অন্তরের ইবাদত ও পরিচর্যা আত্মিক পবিত্রতা ছাড়া অর্জিত হয় না। 


ইমাম শাফেয়ী (রহ.)-এর স্মৃতিশক্তি ছিল প্রবাদতুল্য ৷ পড়ার উদ্দেশ্য 
ছাড়াই কোনো কাগজে শুধু দৃষ্টি পড়লেই তা মুখস্থ হয়ে যেত। 
একদিন তিনি একটি বিষয় হিফজ করতে গিয়ে বুঝতে পারলেন, 
দিচ্ছে না। তিনি বিচলিত হলেন এবং এর কারণ উদ্ঘাটন করতে 
চেষ্টা করলেন কিন্তু কারণ উদ্ঘাটন করতে পারলেন না৷ শেষ পর্যন্ত 
দ্বারস্থ হলেন উস্তাদ ওয়াকী* ইবনুল জাররাহ (রহ.)-এর ৷ উস্তাদ 
বললেন, নিঃসন্দেহে কোনো গুনাহের কাজ সংঘটিত হয়েছে। তিনি 
আরো বললেন, ‘ইলম হচ্ছে একটি মস্ত বড় নূর। আর আল্লাহ 
তা'আলা এই নুর তাঁর নেক বান্দা ছাড়া অন্য কাউকে দান করেন 
না। আর কোনো নেক বান্দাও যখন গুনাহ করে তখন তার থেকে 
এই নূর উঠিয়ে নেওয়া হয় 


127 


ইমাম শাফেয়ী (রহ.) শের ও কবিতাশাস্ত্রেও অত্যন্ত দক্ষ ও বিজ্ঞ 
ব্যক্তি ছিলেন। উত্তাদের কথাগুলোকে তিনি কাব্যের ফ্রেমে বেঁধে 
ফেললেন এভাবে- 


SPL S5 JSAM him pm CSS BS 
As DY dp 5 lb Ss 
‘আমি উস্তাদ ওয়াকী (রহ.)-এর কাছে স্মরণশক্তির দুর্বলতার 
অভিযোগ করলাম । তিনি আমাকে পাপ ছেড়ে দেয়ার আদেশ 


করলেন এবং বললেন, ইলম হচ্ছে নূর । আর আল্লাহ তা'আলা তাঁর 
নূর কোনো পাপীকে দান করেন না’ 


দ্বিতীয়: গুণ হচ্ছে, ইলমকেই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ 
করা। 


তৃতীয়: ইলম অন্বেষণ করতে গিয়ে দাম্ভিকতা ও অহংকার পরিহার 
করা এবং উত্তাযের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে কার্পণ্য না করা । 
ইমাম বায়হাকী (রহ.) এ সংক্রান্ত একটি ঘটনা উল্লেখ করেছেন। 
যথা- 


আদায় করলেন (সালাত শেষে) সওয়ার হওয়ার জন্য খচ্চর পেশ 
করা হলো। এটা দেখে ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু এগিয়ে 
এলেন এবং রেকাবি ধরলেন । যায়দ রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, হে 
রাসূলের চাচার পুত্র! আপনি রেকাবি ছেড়ে দিন। ইবন আব্বাস 


128 


রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, আমরা আলেম ও উত্তাদদের সঙ্গে এরূপ 
ব্যবহার করতেই আদিষ্ট হয়েছি ৷' 


চার. উত্তাদের সঙ্গে পূর্ণ আদব বজায় রেখে চলা ৷ সুতরাং উত্তাদকে 
দুর্বোধ্য কোনো বিষয়ে প্রশ্ন করে তাকে বিরক্ত না করা। আলী 
জিজ্ঞেস না করা ৷ তাকে কষ্টে নিপতিত না করা । ক্লান্তিবোধ করলে 
প্রশ্নবাণে জর্জরিত না করা। আর তোমার আবশ্যক দায়িত্ব হচ্ছে 
আল্লাহ তা‘আলার ওয়াস্তে তার প্রতি সম্মান প্রদর্শন করা 


পাঁচ, উপকারী কোনো ইলম ও শাস্ত্র পরিহার না করা । বরং সুযোগ- 
সুবিধা মতো উপকারী সব শাস্ত্রই আয়ত্ত করা । 


ছয়. তলবে ইলমের একমাত্র লক্ষ্য-উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ 
তা'আলার সন্তুষ্টি । সুতরাং এর দ্বারা ধন-সম্পদ, মাল-দৌলত, সুনাম- 
সুখ্যাতি অর্জনের নিয়ত না করা। যে ব্যক্তি একমাত্র আল্লাহ 
তা'আলার সন্তুষ্টি অর্জনের জন্য ইলম শিখবে আল্লাহ তা'আলা তার 
মর্যাদা বুলন্দ করবেন। 

সাত. তলবে ইলমের অন্যতম দায়িত্ব হচ্ছে অন্যকে সংশোধনের 
আগে নিজে সংশোধন হওয়া । আল্লাহ তা'আলা কুরআনে ইরশাদ 
করেন- 


Nl LEST SE 5b LLL S55 HL PE SAble 
[tA O UE 


129 


ভুলে যাচ্ছ? অথচ তোমরা কিতাব তিলাওয়াত কর । তোমরা কি বুঝ 
না?’ {সূরা আল-বাকারা, আয়াত: ৪8} 


জনৈক কবি ও সাধক বলেন, 
dl Lal So ot dll jill 
i Sl sa LS G3 LEN GI sll La 
— bc cis lds je de Sb, SS SF SY 
> Sl as 51 Bb et oF Geb Sis fl 

‘হে অন্যকে শিক্ষাদানকারী ব্যক্তি! কেন তুমি অন্যকে বিস্তার করা 

শিক্ষা তোমার নিজের ভেতর কার্যকর করছ না? 

নিরাময়কারী ওষুধ বাতলে দিচ্ছ তুমি, অথচ তুমি নিজেই রোগাক্রান্ত! 

মানুষকে সেই কাজে বাধা দিও না, তুমি নিজে যে কাজ করো। 

কেননা, এটা মানুষের দৃষ্টিতে খুবই নিন্দনীয় 

প্রথমে নিজের নফসকে দিয়ে শুরু করো এবং নফসকে ভ্রষ্টতা থেকে 


হেফাজত করো । যদি তুমি তা করতে পারো তবে তুমিই হাকিম, 
তুমিই বিজ্ঞ ব্যক্তি 


130 


২য় পরিচ্ছেদ: 
ইলম অন্বেষণের বিভিন্ন ঘটনা 
রাখালের ইলম: পৃথিবীর যাবতীয় ইলম ছয়টি বস্তুর মধ্যে! 


মাঠে এক রাখালের সঙ্গে ঈসা (আ.)-এর সঙ্গে সাক্ষাত হলো। তিনি 
রাখালকে বললেন, হে যুবক! তুমি গোটা জীবন এই পশুচারণের 
মধ্যে কাটিয়ে দিলে! যদি জীবনকে ইলম অন্বেষণের কাজে ব্যয় 
করতে হবে কতই না উত্তম হতো! জবাবে রাখাল বললেন, হে 
আল্লাহর নবী! আমি ইলম ভাণ্ডার থেকে ছয়টি বস্তু গ্রহণ করেছি 
এবং সে অনুযায়ী আমল করি৷ যথা- 


এক. (> {$13 1১=+ 4১4101১৬৮ ‘যতক্ষণ হালাল বস্তুর অস্তিত্ব 
আছে ততক্ষণ পৰ্যন্ত হারাম ভক্ষণ করি না ॥' 

দুই. ০51 ১1১৮-৮ ৩৭ ৪!১ ৮ ‘যতক্ষণ সত্য বলার সুযোগ আছে 
ততক্ষণ মিথ্যার আশ্রয় নিই না 

তিন. =) one Fl y এ 5) ৩৯১ ৬ ‘যতক্ষণ আমার 
নিজের মধ্যে দোষ আছে ততক্ষণ অন্যের দোষ তালাশ করি না 
চার, 4৬১ ০-5 ) ০৮ 5 ১] ১৯1 এ ৩ “যতক্ষণ ইবলিশকে 
মৃত না দেখব ততক্ষণ পর্যন্ত তার চক্রান্ত ও কুমন্ত্রণা থেকে নিজেকে 
নিরাপদ ভাবব না’ 


131 


পাঁচ. ‘যতক্ষণ পর্যন্ত আল্লাহর খাজানা খালি না হতে দেখব ততক্ষণ 
পর্যন্ত মাখলুকের খাজানার প্রতি লালায়িত হবো না। আর এখন 
পর্যন্ত আল্লাহর খাজানা শূন্য হয়নি । অতএব আমাকে মাখলুকের 
প্রতিও ধাবিত হতে হয় না’ 


ছয়, J hl ole 3 NY 22০৬৮১ 2৩১14 ৩০> ‘যতক্ষণ দুই 
পা জান্নাতে বিচরণ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তা'আলার 
আজাবের ব্যাপারে উদাসীন হবো না 
ঈসা (আ.) এই ব্যক্তির কথা শুনে বললেন- 

Sil, sl sls SAM Nl NN le lin 
‘এটা হলো পূর্ববতী-পরবর্তী সকলের ইলম, যা তুমি পাঠ করেছ 
এবং নিজের মধ্যে সঞ্চিত করেছ’ 
ইলম অন্বেষণে অবিচলতা 
“‘মিরাজুস সাআদা’ গ্রন্থের সংকলক মির্জা মাহদী নিরাকী (রহ.) খুব 
অর্থকষ্টে জীবন যাপন করতেন। এত অর্থকষ্ট ছিল যে, অধ্যয়নের 
উপকরণাদিই সংগ্রহ করতে পারতেন না। বিভিন্ন সময় মাদরাসার 
চেরাগের আলোতে মুতালাআ করতেন কিন্তু কাউকে অর্থকষ্টের 
কথা বুঝতে দিতেন না। এত অর্থকষ্ট ও দারিদ্রের মাঝেও ইলমের 
সঙ্গে লেগে থাকতেন । এমনকি বাড়ি থেকে যে চিঠিপত্র আসত তাও 
কখনও খুলতেন না এই আশঙ্কায় যে, এতে হয়ত এমন কোনো 
সংবাদ থাকবে যা অধ্যয়ন ভাবনাকে এলোমেলো এবং দরস থেকে 


132 


বঞ্চিত করবে। ফলে চিঠিগুলো না খুলেই বিছানার নিচে রেখে 
দিতেন। 


এক চিঠিতে পিতা আবূ যর (রহ.)-এর শাহাদাতের সংবাদ এল। 
কিন্তু চিঠিটি অভ্যাস মোতাবেক আগের মতোই বিছানার নিচে রেখে 
দিলেন ফলে বাড়ির লোকজন নিরাশ হয়ে তার উত্তাদের কাছে চিঠি 
লিখলেন এবং পুরো পরিস্থিতি অবহিত করে তাকে তা জানানোর 
অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে তাকে নিরাকে (বাড়িতে) পাঠিয়ে 
দেয়ারও অনুরোধ করলেন, যাতে তিনি বাড়ি এসে পরিত্যক্ত 
সম্পদের ভাগ-বণ্টন ও সুষ্ঠু ব্যবস্থাপনা করেন। 


পরের দিন নিরাকী (রহ.) দরসে হাজির হলে উত্তাদ তার হাত 
ধরলেন। সে সময় তিনি ভীষণ চিন্তিত ও গম্ভীর ছিলেন। উত্তাদের 
এই অস্বাভাবিক অবয়ব দেখে নিরাকী (রহ.) বললেন, হযরত! 
আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? 


জবাবে উত্তাদ বললেন, তোমাকে নিরাক যাওয়া দরকার ৷ তিনি 
বললেন, কেন? উস্তাদ বললেন, তোমার বাবা অসুস্থ ছিলেন । সেজন্য 
যাওয়া দরকার । নিরাকী (রহ.) বললেন, আল্লাহ তা'আলা তাকে সুস্থ 
করবেন এবং হেফাজত করবেন । অতএব আপনি দরস শুরু করুন! 


শাগরেদ ইশারা বুঝতে পারছে না দেখে উস্তাদ আসল ঘটনা খুলে 
বললেন এবং তৎক্ষণাত তাকে নিরাক যেতে বললেন উত্তাদের 
আদেশে তিনি বাড়ি গেলেন বটে কিন্তু মাত্র তিনদিনের মধ্যে যাবতীয় 


133 


দায়িত্ব আঞ্জাম দিয়ে আবার দরসে হাজির হলেন। সুবহানাল্লাহ, 
আমরা এই পূর্বসুরীদের অনুসারীর দাবিদার! 
যে বাসনা মৃত্যুন্ত্রণাকেও হার মানায়! 
কারো কারো বাসনা ও চাওয়ার বস্তু থাকে একেবারেই ভিন্ন । তাদের 
সেই বাসনা কোনো কিছুতেই দমে না। মৃত্যুর মতো অকাট্য 
ফয়সালাও যেন ওই বাসনার কাছে হার মানে। এ ধরনেরই এক 
বাসনা হলো ইলম অন্বেষণের বাসনা। ইতিহাসে এমন সব ব্যক্তি 
অতিবাহিত হয়েছেন যাদের এই বাসনার কাছে মৃত্যু যন্ত্রণাও হার 
মানত । 
জনৈক ব্যক্তি হন্তদন্ত হয়ে আলী রাদিয়াল্লাহু ‘আনহুর কাছে আগমন 
করলেন এবং বললেন, আমি বুঝতে পারছি খুব অল্প সময়ের 
ব্যবধানে আমার মৃত্যু হবে। আলী রাদিয়াল্লাহু ‘আনহু বললেন- 
S45 LS Sas a) Sl 
“মৃত্যু তো মুশকিল কিছু নয়। আমরা সবাই মৃত্যু বরণ করব ॥' 
লোকটি বললেন, এই সময় আমার করণীয় কী? আলী রাদিয়াল্লাহু 
‘আনহু বললেন, ৷ এ৮৷ ‘ইলম অন্বেষণ কর। কেননা কোনো 
মাসআলা জানতে জানতে মৃত্যু বরণ করা ওই মাসআলা সম্পর্কে 
জাহেল থেকে মৃত্যু বরণ করার চেয়ে উত্তম '' 
আবূ রায়হান বিরুনী (রহ.) জ্ঞানবিজ্ঞান, দর্শন-ফালসাফা, 
চিকিৎসাশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানে এক অতুলনীয় ও অপ্রতিদ্বন্দ্বি ব্যক্তি 


134 


ছিলেন। চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞানে তিনি সর্বজন স্বীকৃত বিরল 
প্রতিভার অধিকারী ছিলেন। সর্বদা ইলম হাসিলের কাজে ব্যস্ত 
থাকতেন। কোনো সময় দৃষ্টি পাঠ থেকে, অন্তর ভাবনা থেকে, হাত 
লেখালেখি থেকে, যবান বর্ণনা থেকে মুক্ত থাকত না। কেবল নতুন 
ফসল উঠানোর সময় ছাড়া। 

তিনি যখন ‘আল-কানুনুল মাসউদী’ গ্রন্থটি সংকলন করেন তখন 
সুলতান খুশি হয়ে তাকে রোপ্যমুদ্রা গ্রহণের অনুমতি দেন। কিন্তু 
সম্পদের প্রতি বিন্দুমাত্র লালসা না থাকায় তিনি তা গ্রহণ করতে 
অস্বীকৃতি জানান 

একবার তার কাছে জনৈক ভক্ত আসলেন তখন তিনি নিজেকে 
মৃত্যুর জন্য প্রস্তুত করছিলেন। সেই মুহূর্তে তিনি আগন্তককে 
বললেন, মীরাছের সম্পদে দাদীদের অংশের ব্যাপারে তুমি যেন 
আমাকে কী প্রশ্ন করেছিলে? আগন্তক বললেন, এই সময়ে 
মাসআলার আলোচনা? আল-বিরুনী (রহ.) বললেন, অবগত অবস্থায় 
দুনিয়া থেকে বিদায় নেওয়া কি অজ্ঞ অবস্থায় বিদায় নেয়ার চেয়ে 
উত্তম নয়? 


আগন্তক বলেন, তখন আমি মাসআলাটি উল্লেখ করলাম এবং একটু 
পরে বের হয়ে এলাম ৷ বের হয়ে রাস্তায় নামতেই কান্নার রোল 
শুনতে পেলাম । 


সাক্কাকী (রহ.)-এর ইলমীযাত্রা 


135 


ইমাম সাক্ধাকী (রহ.) ইসলামী ইতিহাসের একজন বিরল ও 
অবিস্মরণীয় ব্যক্তিত্ব । পুরো নাম ইউসুফ ইবন আবূ বকর ইবন 
মুহাম্মাদ ইবন আলী আল-খারেযমী এবং উপাধি সিরাজুদ্দিন সাক্কাকী 
(রহ.)। তিনিই বিখ্যাত ‘মিফতাহুল উলুম’ গ্রন্থের মুসান্নিফ ৷ গ্রন্থটিতে 
তিনি বারোটি আরবী ইলম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। 
অথচ তিনি নিজে আরবী ছিলেন না! 


জীবনের প্রথমযাত্রায় সাধারণ একজন কামার ছিলেন। সুন্দর ও 
আকর্ষণীয় তৈজসপত্র ও শিল্পসামগ্রী বানাতে পারতেন। একদিন 
তিনি সুন্দর আকৃতির একটি লোহার সিন্দুক বানালেন। এতে 
বিস্ময়কর একটি তালা লাগালেন । অথচ সিন্দুকের ওজন ছিল মাত্র 
এক রিতল এবং তালার ওজন ছিল এক কিরাত! 


এরপর তিনি সিন্দুকটা ওই যুগের বাদশাকে উপঢৌকন হিসেবে 
দিলেন। বাদশা ও রাজন্যবর্গ সিন্দুকটি দেখে বিস্মিত হয়ে 
প্রস্তুতকারীকে উপহার দিলেন এবং তার উপস্থিতিতে তার পরম 
প্রশংসা করতে লাগলেন। পুরো মজলিসজুড়ে যখন তার কীর্তির 
প্রশংসা চলছিল ঠিক সে সময় একজন আগন্তকের আগমন ঘটল। 
বাদশা আগস্তকের সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং নিজ আসনে তাকে 
বসতে দিলেন। সাক্কাকী ঘটনাটি দেখে অবাক বলেন এবং জানতে 
পারলেন, আগন্তক একজন বিশিষ্ট আলেম । এটা জেনে সাক্কাকী 
(রহ.) ভাবলেন, তিনিও যদি আলেম হন তবে সিন্দুক বানিয়ে যে 
বাহবা কুড়িয়েছেন এরচেয়ে ঢের বেশি সম্মান, মর্যাদা ও মূল্য 
পাবেন ফলে সিদ্ধান্ত নিয়ে তখনই মাদরাসার দিকে রওয়ানা হলেন। 
136 


যখন এই কঠিন সিদ্ধান্ত গহণ করেন তিনি, তখন তার বয়স ছিল 
ত্ৰিশ বছর! তাই মাদরাসার শিক্ষক বললেন, তোমার যে বয়স তাতে 
সম্ভবত তুমি ইলম হাসিল করতে পারবে না! আর তোমার মেধা ও 
মনমানসিকতার যে অবস্থা, আমি অনুমান করতে পারছি তাতে তুমি 
ঠিকভাবে ইলম হাসিল করতে সক্ষম হবে না এবং এই বয়সের 
ইলম তোমার কাজেও আসবে না। অতএব আগে একটা পরীক্ষা 
নেওয়া যাক। একথা বলে ওই মুদাররিস তার মাযহাব অনুযায়ী 
তাকে একটি দরস দিলেন এবং বললেন- 


শায়খ বলেছেন, কুকুরের চামড়া প্রক্রিয়াকরণ (দাবাগাত) করলে তা 
পবিত্ৰ হয়’ 


উত্তাদ কথাটা তাকে বারবার আওড়াতে বললেন পরেরদিন সাক্কাকী 
(রহ.) দরসে হাযির হলে উস্তাদ গতকালের সবক শুনতে চাইলে 
সাক্কাকী (রহ.) সবক শোনাতে গিয়ে বললেন- 

ELL abs Cdl de SI UG 
কুকুর বলেছে, শায়খের চামড়া দাবাগাত করার দ্বারা তা পবিত্র হয়!’ 
তার কথায় মজলিসে হাস্যরোলের সৃষ্টি হলো। যাহোক, এরপর 
উস্তাদ তাকে আরেকটি সবক দিলেন। এভাবে পারা না পারার মধ্য 
দিয়ে তার অক্লান্ত জ্ঞানসাধনা চলতে থাকল এবং দীর্ঘ দশ বছর এই 
সাধনার মধ্য দিয়ে কেটে গেল। কিন্তু তবু কাঙ্কিত ফলাফল না 


137 


পেয়ে এবং উত্তাদের ভষিদ্বাণী সত্য হতে দেখে পুরোপুরি হতাশ হয়ে 
পড়লেন সাক্কাকী (রহ.)। গোটাজগত যেন তার কাছে সংকুচিত হয়ে 
আসে সেই হতাশার মধ্যে একদিন তিনি পাহাড়ের চুড়ায় আরোহণ 
করে একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেলেন তিনি দেখলেন, একটা 
শক্ত পাথরে ওপর থেকে ফোঁটা ফোঁটা পানিয়ে গড়িয়ে পড়ছে এবং 
পানি পড়ার স্থানে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে। এই দৃশ্য 
তাকে দারুণভাবে নাড়া দিল। তিনি ভাবলেন এবং মনে মনে 
বললেন- 


Hb YN > be ol Ibe YN 23 52 2 Sh LG 

EEE 
‘তোমার অন্তর এই পাথরের চেয়ে শক্ত নয় এবং চিন্তাশক্তি এরচেয়ে 
দুৰ্ভেদ্য নয় যে, তুমি তালিম দ্বারা প্রভাবিত হবে না’ 


একথা বলে তিনি আবার সুদৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মাদরাসায় ছুটে 
গেলেন মজবুতভাবে ইলম হাসিলে লেগে রইলেন আল্লাহ তা‘আলা 
এই মুজাহাদা ও ত্যাগেরই অপেক্ষায় ছিলেন ফলে ত্যাগের নজরানা 
পেশ করতে পারায় তিনি তার জন্য ইলম ও মারেফাতের দ্বার খুলে 
দিলেন। যার ফলে তিনি নিজ যমানার অনেক মনীষীকে ইলম- 
কামালে ছাড়িয়ে গেলেন। তাই সাক্কাকী (রহ.) আজ ইতিহাসের 
বিরাট অংশের হকদার । কত কিতাব তিনি সংকলন করলেন, 
কতভাবে জাতি আজ তার দ্বারা উপকৃত হচ্ছে! কিন্তু তিনি যদি 
সেদিন দমে যেতেন, পাথর আর পানির দৃশ্য দেখে অনুপ্রাণিত না 


138 


খুঁজে পাওয়া যেত? 


বস্তুত ইলম হাসিল করতে এভাবেই অনুপ্রাণিত হতে হয়, হতাশ ও 
নিরাশ না হয়ে নিজের প্রতিজ্ঞা পালনে দৃঢ় কদমে সামনে এগিয়ে 
যেতে হয়। তবেই পৌঁছা যায় পরম গন্তব্যে, দখল করা যায় 
ইতিহাসের তাজাপাতা। 


ইলম ও মুআল্পিমের প্রতি ইমাম রাযীর (রহ.) সম্মান প্রদর্শনের 
বিস্ময়কর ঘটনা 


ইয়াকুত আল-হামাবী (রহ.) “মু‘জামুল উদাবা’ গ্রন্থে আবু তালেব 
আজিজুদ্দীান (হিজরী ৬ষ্ঠ শতকের একজন আরবী আদীব)-এর 
বরাতে উল্লেখ করেন, তিনি বলেন, ইমাম ফখরু্দ্দীন রাষী (রহ.) 
মারভ এলাকায় আগমন করলেন। এখানে তার সীমাহীন কদর, 
মর্যাদা, সম্মান ও মূল্যায়ন ছিল। কেউ তার কথা কাটতে সক্ষম 
হতেন না। উপকৃত হতে আমিও তার মজলিসে উপস্থিত হলাম । 
একদিন তিনি আমাকে বললেন, আমি চাই তুমি আমার জন্য 
‘সিলসিলাতুত ত্বলিবীন’ (আবূ তালেবের আওলাদদের নাম) সংকলন 
করবে, যা আমি পাঠ করব । আমি এই ব্যাপারে জাহেল থাকতে চাই 
না। 


139 


আমি বললাম, নসবনামা “শাজারা’ (বংশের ধারাবাহিকতা) অনুসারে 
লিখব নাকি ছন্দাকারে? তিনি বললেন, আমি চাই এভাবে লিখবে, 
যাতে ত স্থায়ীভাবে আত্মস্থ করা সম্ভব হয়। আর শাজারা আকারে 
লেখা হলে এই উদ্দেশ্য হাসিলে বিঘ্ন ঘটে । 


আমি বললাম, আপনার আদেশ শিরোধার্য। একথা বলে আমি ঘরে 
চলে গেলাম এবং কিতাবটি লিখে নামকরণ করলাম ‘আলফাখরী’ 
এবং তা ইমাম রাষী (রহ.)-এর সামনে হাজির করলাম 


আমার হাতে সংকলিত কিতাব দেখে তিনি স্বীয় মসনদ থেকে নেমে 
পড়লেন এবং চাটাইয়ের ওপর বসে পড়লেন। আর আমাকে 
বললেন, আপনি এই মসনদের ওপর বসুন! 


ধৃষ্টতা প্রদর্শন বৈ কিছু নয়। কিন্তু তিনি অত্যন্ত অলঙ্ঘনীয়ভাবে 
5 ১৯১৷ $ ৮>আমাকে সেখানে বসার আদেশ দিয়ে বললেন- 
Aas 
‘আমি যেখানে বসতে বলছি সেখানে বসুন 
ফলে ভক্তি-ভীতি এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তার মসনদে বসলাম । 
তিনি আমার সামনে মুখোমুখি বসলেন এবং কিতাব পাঠ শুরু 
করলেন। এসময় তিনি আমাকে অস্পষ্ট ও দুর্বোধ্য শব্দের অর্থ 
জিজ্ঞেস করলেন। এভাবে একপর্যায়ে পূর্ণ কিতাব পড়া শেষ 
করলেন । অতপর বললেন- 


140 


all lin SB esl Le SES is 3 ON a2 OG gf 2 ON 

ils bl, ssl 
‘এখন থেকে আপনি যেখানে চান বসতে পারেন। কেননা এই 
কিতাবে ইলম আছে এবং এই ইলমের ব্যাপারে আপনি আমার 
উত্তাদ এবং আমি আপনার ছাত্র। আমি এখন থেকে আপনার 
উপস্থিতিতে ছাত্রের বেশ ধারণ করব, যাতে আপনার মাধ্যমে 
উপকৃত হতে পারি!’ 


এরপর আমি অনুরোধ করলাম যাতে তিনি তার মসনদে বসেন এবং 
আমি আমার স্থানে বসি । আমি যাতে স্বাচ্ছন্দে আগের মতো ইলম 
হাসিল করতে পারি। 


আরেকটি ঘটনা: 


কাজী আবূ বকর ইবনুল আরাবী (রহ.) আহকামুল কুরআন 
(১/১৮২-১৮৩) গ্রন্থে এ ধরনের আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। 
তিনি বলেন, মুহাম্মাদ ইবন কাসেম উসমানী (রহ.) আমাকে 
অনেকবার ঘটনাটি বলেছেন। তিনি বলেন, আমি একবার ফুস্তাত 
এলাকায় গমন করলাম এবং শায়খ আবুল ফজল জাওহারী (রহ.)- 
এর দরসের মজলিসে বসলাম ৷ দরসে আরো বহু লোকের সমাগম 
ছিল। আমি প্রথমবার যে মজলিসে শরীক ছিলাম সেই মজলিসে 
তিনি দরস প্রদান করতে গিয়ে একটি হাদীছ উল্লেখ করলেন ৷ যথা- 


Ol dL nb, sb day de dl pe Ald 


141 


‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তালাক প্রদান করেছেন 
এবং জিহার ও ইলাও করেছেন 


তিনি সেদিন দরস শেষ করে বের হলে আমিও পিছে পিছে তার ঘর 
পর্যন্ত গেলাম । ঘরেও একদল লোকের ভিড় ছিল। তিনি আমাদেরকে 
দেহলিজে বসালেন এবং সকলের কথা শুনে ও প্রয়োজন মিটিয়ে 
আমার দিকে মনোনিবেশ করলেন এবং আগমনের হেতু জানতে 
চাইলেন। আমি বললাম, আমার কিছু কথা আছে। তিনি বুঝতে 
পারলেন, আমি একাকিত্বে কথাটা বলতে চাচ্ছি । তাই তিনি মজলিস 
খালি করার আদেশ করলেন। মজলিস খালি হলে আমি বললাম, 
আমি বরকত লাভের উদ্দেশ্যে আপনার মজলিসে বসেছিলাম । দরসে 
আপনার বর্ণনা শুনলাম, আপনি বর্ণনা করছেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম ‘ইলা’ করেছেন ঠিক আছে। তালাক প্রদান 
করেছেন সেটাও ঠিক আছে । কিন্তু জিহারের ব্যাপারে যা বলেছেন, 
তা ঠিক নয়৷ কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তা 
করেন নি এবং তাঁর দ্বারা তা সংঘটিত হওয়া সম্ভবও নয়। কেননা 
জিহার হচ্ছে, অবাস্তব কথার নাম। আর তা কোনো নবীর দ্বারা 
প্রকাশিত হওয়া অসম্ভব 


আমার কথা শুনে তিনি আমাকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, 
মাথায় চুম্বন করলন এবং বললেন- 


Ls cle or G8 Bl Sle c US 2 Sb Ul 


142 


‘আমি আমার ওই বক্তব্যের কারণে তওবা করছি । আল্লাহ তা'আলা 
আমার পক্ষ থেকে মুআল্লিমকে নেক প্রতিদান প্রদান করুন ৷” 


এরপর আমি সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম এবং পরের 
দিন খুব সকালে তার মজলিসে শরীক হলাম ৷ দেখলাম তিনি আমার 
আগেই পৌঁছেছেন এবং মিম্বারে আরোহণ করেছেন। জামে 
মসজিদের প্রধান দরজা দিয়ে প্রবেশ করতেই তিনি আমাকে দেখে 
উচ্চস্বরে বলতে লাগলেন, ‘আমার উত্তাদকে স্বাগতম’, ‘আমার 
উত্তাদের আসার পথ করে দাও’। তার এই ডাক শুনে অসংখ্য লোক 
আমার দিকে দৃষ্টি দিতে লাগলেন। সকলে অত্যন্ত কৌতুহলী হয়ে 
আমার দিকে তাকিয়ে থাকলেন এবং তারা আমাকে মঞ্চ পর্যন্ত নিয়ে 
যেতে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করলেন। 


লজ্জায় আমি দিশেহারা হয়ে গেলাম । সংকোচে এতটাই উদ্বান্ত হয়ে 
গেলাম, বুঝতেই পারছিলাম না, আমি কোথায় আছি। 


এরপর শায়খ উপস্থিত লোকদের দিকে মনোনিবেশ করলেন এবং 
বললেন, ‘আমি তোমাদের উত্তাদ। আর আমার উত্তাদ এ! কেননা 
গতকাল আমি তোমাদেরকে যা বলেছিলাম তোমরা তার সব মেনে 
নিয়েছিলে এবং কোনো বিষয়ে দ্বিমত করনি। কিন্তু ইনি আমার 
বাড়িতে গেছেন এবং একটি ভুল ধরিয়ে দিয়েছেন। তাই আমি 
গতকালের সেই ভুলের জন্য তওবা করেছি এবং তার কল্যাণে 
হকের দিকে প্রত্যাবর্তন করেছি। সুতরাং গতকালের যারা এখানে 


143 


উপস্থিত আছো তারা ভুল শুধরে নাও এবং যারা অনুপস্থিত আছে 
তাদেরকে এই সংবাদ পৌঁছে দাও” 


এরপর তিনি মাহফিলের সকল লোককে নিয়ে আমার জন্য দুআ 
করলেন। লোকেরা সমস্বরে আমীন আমীন বললেন। 


বস্তুত প্রকৃত ইলমের মজা ও স্বাদ যারা পান তারা এভাবেই বিনয় ও 
সততার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন অন্যথায় সারাদেশ জুড়ে 
যার এত যশখ্যাতি, তার পক্ষে কী করে সম্ভব হয়েছিল ভরা 
মজলিসে নিজের দোষ স্বীকার করে একজন ছাত্রকে উত্তাদের 
আসনে স্থান দেয়া? এই ঘটনা উল্লেখ করার পর ইমাম কুরতুবী 
(রহ.) নিজের বিস্ময়কর অভিব্যক্তি প্রকাশ করে বলেন, 
2b dE AY Jal Bll sll pln IME) ly 5b 
J owl Jef CA tls Sil aly Seb 2 or A 
bat 0 530 tl 2 WD tr Ss 
‘আল্লাহ তা'আলা আপনাদের সকলের প্রতি রহম করুন; দেখুন দীন 
হচ্ছে কত মজবুত ভিত্তির নাম। কীভাবে একজন সম্মানী ব্যক্তি, যার 
সুনাম-সুখ্যাতি দেশ জুড়ে বিস্তৃত, তিনি ভরা মজলিসে একজন 
অপরিচিত, অখ্যাত ব্যক্তির সামনে নিজের ইলমের ক্রটি প্রকাশ করে 
তাকে সম্মানীত করছেন। অতএব, তাদের আদর্শ অনুসরণ করুন 
পূর্বসূরী মহান ব্যক্তিত্বদের এমন নিরূপম ঘটনা আমাদেরকে বলতে 
অনুপ্রাণিত করে- 


144 


led 2 bs 13) gli 25 SU 
এদের নিয়ে গর্ব করি; 

ওহে জারীর! দেখাও তুমি 

বড় সতীন 


আমাদের পূর্বসূরীগণ ইলম অন্বেষণ, পঠন-পাঠন ও রচনা-সংকলনের 
কাজে এত বেশি মাত্রায় মগ্ন থাকতেন যে, তাদের স্ত্রীগণের কাছে 
এগুলো সতীনের চেয়েও ভারি মনে হতো! যেমন, যুবায়র ইবন আবূ 
বাক্ধার (রহ.) বলেন, একবার আমার ভাগ্নি আমার স্ত্রীকে বলল, 'স্ত্রীর 
পক্ষে আমার মামাই সবচেয়ে উত্তম । কেননা তিনি দ্বিতীয় কোনো স্ত্রী 
গ্রহণ করেননি এবং দাসীও গ্রহণ করেননি।' জবাবে আমার স্ত্রী 
বললেন, 


Ale S36 cp Ge Ll SSN Ds (exp SD EAs 
‘মহিলা (তার স্ত্রী বললেন, আল্লাহর কসম, তোমার মামার এই 
কিতাবগুলো তিনজন সতীনের চেয়েও আমার কাছে বেশি কঠিন!’ 
মৃত্যুলগ্নেও ইলম সাধনা 
মৃত্যুক্ষণ জীবনের সবচেয়ে কঠিন সময় । কোনো ব্যক্তির পক্ষে ওই 


সময়ের প্রকৃত পরিস্থিতি উপস্থাপন করা সম্ভব নয়। কেননা এই 
145 


ঘটনা মানুষের জীবনে একবারই আসে আর যার কাছে আসে সে 
চিরদিনের জন্য অপারে চলে যায় এবং ফিরে আসতে পারে না। 
ফলে কেউ সেই পরিস্থিতির কথা যথাযথভাবে ব্যক্তও করতে পারে 
না। তবু মা বাবা, ছেলেসন্তান, স্ত্রী-পরিজন, পরিচিত পরিবেশ ছেড়ে 
অচেনা-অজানা দেশে রওয়ানা দেয়ার কষ্ট কিছুটা হলেও অনুধাবন 
করা যায়। জীবিতরা একেবারে সামান্য হলেও সে কথা অনুধাবন 
করতে পারি । সেই অনুধাবনশক্তি থেকে বলতে পারি, এই সময়টা 
সাধারণ মানুষের সেই সময়ে ইলম হাসিল, ইলম বর্ধনের চিন্তাই 
আসার কথা নয়। কিন্তু আমাদের পূর্বসূরীগণ এই নাযুক মুহূর্তেও 
ইলম বৃদ্ধি এবং দীনের উপকারার্থে ইলম হাসিল করার চেষ্টা 
করেছেন। তারা আমল করেছেন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের পবিত্র বাণীর ওপর ৷ যথা- 


54 ps cle Bl be BLS JE IE SE EY a8 SF 
55 538 55 EG SUD Ad loll Llts hs Sys 
‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কাছে 
মৃত্যু হাজির হয় আর সে দীন যিন্দা করার জন্য ইলম হাসিল করে 
তবে তার এবং জান্নাতের মাঝে ব্যবধান হচ্ছে একটিমাত্র দরজা 
[সুনানে দারামী; ৩৬২, যঈফ] 


146 


দীন যিন্দার এই প্রয়াস অতি প্রশংসনীয় বলেও হাদীছে ইরশাদ 
হয়েছে । যথা- 
SMALE; bl LE EEN Lg 
‘দুই শ্ৰেণীর মানুষ কখনও পরিতৃপ্ত হয় না। এক. ইলমের অন্বেষক 
এবং দুই, দুনিয়ালোভী ৷’ [হাকেম, মুস্তাদরাক ‘আলাস-সহীহাইন: 
৩১২] 
আমাদের পূর্বসূরীগণ রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
এই পবিত্রবাণীগুলো অক্ষরে অক্ষরে পালন করতে সচেষ্ট ছিলেন। 
ইমাম আহমাদ ইবন হাম্বল (রহ.)-কে জিজ্ঞেস করা হয়েছিল- 
Bll dil dG AS 
‘কতদিন পৰ্যন্ত মানুষ ইলম হাসিল করবে? জবাবে তিনি বললেন, 
সিন্দুক থেকে কবর পর্যন্ত 
নিম্নে হাদীছের ওপর আমলকারী কয়েকজন পূর্বসূরীর ঘটনা তুলে 
ধরা হলো। 
১. ইমাম আবূ ইউসুফ (রহ.)-এর ঘটনা: 
কারাশী (রহ.) ‘আল জাওয়াহিরুল মুদিয়্যা’ গ্রন্থে উল্লেখ করেছেন, 
ইমাম আবূ ইউসুফ (রহ.)-এর শাগরেদ ইবরাহীম ইবন জাররাহ 


তামিমী বলেন, আমি ইমাম আবূ ইউসুফ (রহ.)-এর মৃত্যুশয্যায় 
হাজির হলাম তখন তিনি বেহুশ ছিলেন। কিছুক্ষণ পর হুশ ফিরে 


147 


এলে আমাকে বললেন, হে ইবরাহীম! রময়ে জিমারের ক্ষেত্রে উত্তম 
কে, পদব্রজী নাকি সওয়ারী? আমি বললাম, সওয়ারী । তিনি বললেন, 
তুমি ভুল বলছ। তখন আমি শুধরে বললাম, তাহলে পদব্রজী । তিনি 
এবারও বললেন, তুমি ভুল বলছ! তখন আমি বাধ্য হয়ে বললাম, 
আল্লাহ তা‘আলা আপনার প্রতি সন্তুষ্ট হন, আপনিই তাহলে বিষয়টি 
বলুন ৷ ইমাম আবূ ইউসুফ (রহ.) বললেন, যদি দু‘আর জন্য সেখানে 
অবস্থান করা হয় তবে পদব্রজে কংকর নিক্ষেপ করা উত্তম। আর 
যেখানে অবস্থান করা যায় না সেখানে সওয়ারী হয়ে কংকর নিক্ষেপ 
করা উত্তম 


এরপর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা 
হলাম আমি তার ঘরের মূল ফটক পর্যন্তও পৌঁছিনি, এমন সময় 
কান্নার শব্দ পেলাম । তিনি পরম প্রভুর সান্নিধ্যে চলে গেলেন । মৃত্যুর 
মাত্র কয়েক সেকেণ্ড আগেও তার মধ্যে ইলম অন্বেষণের প্রতি ছিল 
এমন ব্যগ্রতা! 
২, আহত আৰু যুরআ রাযীর (রহ.) মৃত্যুর আগে হাদীছ বর্ণনা: 
আবু যুরআ (রহ.) আহত অবস্থায় মারা যান। তার কপাল থেকে 
আঘাতজনিত কারণে রক্ত গড়িয়ে পড়ছিল। সে সময় আবূ হাতেম 
(রহ.) মুহাম্মাদ ইবন মুসলিম (রহ.)-কে জিজ্ঞেস করেন- 
HVA GAELS 3 ZL 
‘আপনি মৃতের তালকীন সম্পর্কে কী জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ?’ 


148 


জবাবে মুহাম্মাদ ইবন মুসলিম বলতে শুরু করলেন, মুআয ইবন 
জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত... 
তিনি কথাটি শেষও করতে পারলেন না৷ ইত্যবসরে যখম ও মাথায় 
পট্টি নিয়েই মুহাম্মাদ ইবন যুরআ মাথা উত্তোলন করে বললেন- 
LE GIS AE 5 IEBMNGIS dll GN AE 5 DU SIS 
FILLE SAS AE EAE OLS GE AE La 
AUT eR FASE Hcl Ed LS hd IEE 
Ee EEE 

অর্থাৎ তিনি মুআয ইবন জাবালের পূর্বের পূর্ণ সনদ উল্লেখ করে 
হাদীছ বৰ্ণনা করলেন যে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে 
জান্নাতে প্রবেশ করবে৷ [আবূ দাউদ: ৩১১৬, সহীহ] 
হাদীছটি বর্ণনা করা মাত্রই ঘরে কান্নার রোল উঠল । কারণ হাদীছ 
বর্ণনা করে হাদীছ অনুযায়ী আমল করেই তিনি দুনিয়াকে সালাম 
জানালেন। 
৩. আবূ জাফর তাবারী (রহ.)-এর মৃত্যুকালীন জ্ঞানসাধনা: 
‘আল-জালিসুস সালেহ’ গ্রন্থে উল্লেখ করা হয়েছে, জনৈক ব্যক্তি আবু 
জাফর তাবারী (রহ.)-এর ইন্তেকালের মাত্র কয়েক মুহূর্ত আগে তার 
সামনে উপস্থিত হলেন। সে সময় তার সামনে এই দু‘আটি সম্পর্কে 
জিজ্ঞেস করা হলো- 

Sil bs pl HE by pd li by ol Fb 

149 


জবাবে তিনি সহীফা তলব করলেন এবং লিখে দিলেন। তাকে বলা 
হলো, এই নাযুক সময়েও ইলমচর্চা? উত্তরে তিনি বললেন- 


5 Bx pill ASI 2 Y Of SLID Gs 


‘মুসলিমের কর্তব্য হচ্ছে, মৃত্যুক্ষণেও ইলম অন্বেষণের কোনো সুযোগ 
হাতছাড়া না করা ৷” [আল-জালিসুস সালেহ: ৩/২২২] 


ইয়াকুত আল-হামাবী (রহ.) ইরশাদুল আদীব গ্রন্থে উল্লেখ করেন, 
ফকীহ ওয়ালওয়ালেজী (রহ.) বলেন, আমি আবু রায়হান মুহাম্মদ 
ইবন আহমাদ খারেজমী (রহ.) এর কাছে গমন করলাম ৷ সে সময় 
তিনি মৃত্যুশয্যায় শায়িত ছিলেন এবং তার বুকের ভেতর থেকে 
মৃত্যুর শব্দ শোনা যাচ্ছিল। সেই নাযুক সময়ে তিনি আমাকে 
বলেছিলেন? আমি বললাম, এই নাযুক সময়ে সেই মাসআলার 
আলোচনা করতে হবে? তিনি জবাবে বললেন- 


Ll esl of is 05 NY Lie le bl AE 351i 
eh 


‘হে ব্যক্তি! একটি মাসআলা সম্পর্কে অবগত হয়ে দুনিয়া থেকে 
বিদায় নেওয়া ওই মাসআলা সম্পর্কে জাহেল থেকে বিদায় নেয়ার 
চেয়ে উত্তম নয় কি?’ 


আমি তার কথার কোনো জবাব খুঁজে পেলাম না। তাই মাসআলাটি 
পুনরায় ব্যক্ত করলাম । আর তিনি মুখস্থ করলেন । এরপর আমি তার 


150 


ঘর থেকে বের হয়ে এলাম এবং রাস্তার মাঝখানে আছি এমন সময় 
তার পরিবার থেকে মৃত্যুর কান্না শুনতে পেলাম। 


বার্ধক্যেও তারুণ্যের উদ্দীপনা 


আজ আমরা তারুণ্যের শাণিত খুনেও নিজেকে মেলে ধরতে পারি 
না। অকর্মন্যয অলসতা, গাফলত আমাদেরকে ভয়ানকভাবে জেঁকে 
ধরেছে। কিন্তু আমাদের পূর্বসূরীগণ ছিলেন এমন, যাদের ইলম 
অন্বেষণ ও জ্ঞানসাধনার কাছে বার্ধক্য হার মানতে বাধ্য হতো। 
বার্ধক্যকে জয় করে চিরতরুণের মতো ইলমী তারাক্কীর জন্য মেহনত 
করেছেন । বিখ্যাত মনীষী শিহাবুদ্দিন আবূল আব্বাস আহমাদ ইবন 
আবূ তালেব (রহ.)-এর কথা চিন্তা করুন । তিনি তখন একশত 
দশবছরের অশীতিপর বৃদ্ধ । কিন্তু মনের তারুণ্য কত বেগবান! 
এসময় এমনিতেই বয়সের ছাপে নিঙ্কর্ম হওয়ার কথা তারপর যদি 
মৃত্যুকালীন সময় হয় তবে তো কথাই নেই । কিন্তু বার্ধক্য আর মৃত্যুর 
যাকান্দানী ভোঁতা প্রমাণিত হলো তার কাছে। এই বয়সে যেদিন মারা 
গেলেন সেদিনও ছাত্রদেরকে পুরোদস্তুর দরস দিলেন। যেন দরস 
ছিল প্রাক-বিবাহ প্রস্তুতি আর মৃত্যু ছিল পালকি! মহান আল্লাহ 
তাআলার সঙ্গে মিলিত হওয়ার আগের সময়টাকে তাই মিলিত 
হওয়ার প্রস্তুতি হিসেবে গ্রহণ করলেন । প্রিয় মানুষের সঙ্গে মিলিত 
হওয়ার আগের সময়টাতে মানুষ কত পুলকবোধ করে! শিহরিত হয়! 
আনন্দে উদ্বেলিত হয়। তাই মিলনকে স্বার্থক করার জন্য নানা 
রকমের প্রস্তুতি নেয়। আমাদের পূর্বসূরীগণও সবচেয়ে প্রিয়বন্ধুর 
সঙ্গে মিলিত হওয়ার জন্য সবচেয়ে সুন্দর প্রস্তুতিটাই নিতেন। সেটা 


151 


হতো ইলমের চর্চা । বন্ধুর কাছে যে ইলমের দাম বেশি, অনেক 
বেশি! ইলমই যে তার কাছে সবচেয়ে দামি সুবাস! তাই যাওয়ার 
আগে দেহে এই ইলমের সুবাসই মেখে যেতেন তারা! 


আমাদের কি এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত নয়? যেখানে 
আমরা তরুণরাই বার্ধক্যপীড়িতদের চেয়েও বেশি বুড়িয়ে গেছি! ফলে 
অলসতা, গাফলতি আমাদের নিতসঙ্গী হয়েছে! পূর্বসূরীগণদের 
অনেকের ব্যাপারে জানা যায়, তারা বার্ধক্যেও তরুণদের চেয়ে বেশি 
উদ্দীপ্ত, আগ্রহী ছিলেন। বয়সের ভার তাদেরকে নোয়াতে পারেনি। 
বার্ধক্য যাদের জ্ঞানসাধনার পথকে রুদ্ধ করতে পারেনি। 


আবুল ওয়াফা ইবন আকীল হাম্বলী (রহ.) বলেন, 


lll asl 5 Ve Tal SLA LSE BU dl fe S232 FNS 


বেশি স্বাদ ও উদ্দীপনা পাই৷’ [আয-যায়ল আলা তাবাকাতিল 
হানাবিলা: ১/১৪৬] 


আমরা এতক্ষণ পর্যন্ত ইলম ও আলেমের ফযীলত, এ সম্পর্কে 
বিস্ময়কর নানা ঘটনা উল্লেখ করেছি। এ পর্যায়ে আমরা ইলম 
শিক্ষার কিছু জরুরী আদব ও নিয়ম-কানুন উল্লেখ করার প্রয়াস 
পাবো ইনশাআল্লাহ 


152 


আচরণ ও ব্যবহারবিধি প্রসঙ্গে: 


প্রথম পর্ব: 
ইলম অর্জনের লক্ষ্য ও উদ্দেশ্য 


এক. ইলম অর্জনের একমাত্র লক্ষ্য হবে আল্লাহ তা'আলার সন্তুষ্টি 
অর্জন করা এবং দুনিয়াবী লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের নিয়ত থেকে 
বেঁচে থাকা৷ কেননা ইলম হচ্ছে একটি ইবাদত ৷ যেমন পূর্বসূরীগণ 
বলেন, ১,০ J 


আর যেহেতু ইলম ইবাদত, তাই এই ইবাদত পালনে সুদৃঢ় ইচ্ছা 
থাকা চাই । আর সর্বাগ্রে চাই নিয়তের বিশুদ্ধতা । অবশ্য কখনও 
কখনও এমন অপরিণত বয়সে মাদরাসায় আসা হয় যখন নিয়ত 
সম্পর্কে তালেবে ইলমের কোনো ধারণাই থাকে না। এরা পরে 
নিয়ত ঠিক করে নেবে। অনেক সময় শিখতে শিখতেই নিয়ত ঠিক 
হয়ে যায় । ইবন মুবারক (রহ.) বলতেন, 

54 os 
‘আমরা ইলম শিক্ষা করেছি, অথচ আমাদের তখন কোনো নিয়তই 
ছিল না।’ তবে যখন নিয়ত করার মতো বুঝ হবে তখন একমাত্র 
আল্লাহ তা'আলার সন্তুষ্টিরই নিয়ত করতে হবে । পূর্বসূরীগণ বলতেন, 

153 


বন্দেগি যথাযথভাবে পালন করার ইচ্ছা করা । আহমাদ ইবন হাম্বল 
(রহ.) বলতেন, 


Jos 8 J SDS E55 Of dl Sl 
ইলমের নিয়ত হচ্ছে নিজের মধ্যকার জাহালত তথা অজ্ঞতা দূর 
করা’ 


নিজের মধ্যকার কীসের অজ্ঞতা দূরা করা? জাহালত হচ্ছে বড় 
তিনটি দোষের নাম ৷ যথা, রব সম্পর্কে অজ্ঞতা, দীন সম্পর্কে অজ্ঞতা 
এবং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অজ্ঞতা । 
প্রতিটি নর-নারীকে কবরে এই তিনটি বিষয়েই প্রশ্ন করা হবে। 
সুতরাং এই প্রশ্নগুলোর সমাধান থেকে গাফেল থাকার নামই হচ্ছে 
জাহালত বা অজ্ঞতা । আর ইলমে নাফের মাধ্যমে এই তিনটি বস্তুর 
অজ্ঞতা দূর করা যায়৷ রব সম্পর্কে জাহালত দূর করার ফলে বান্দা 
আল্লাহ তা'আলার একত্ববাদ, একমাত্র তিনিই ইবাদত-বন্দেগীর 
যোগ্য হওয়া, তাঁর সিফাত ও গুণাবলী, মাহাত্ম্য ও বড়ত্ব ইত্যাদি 
বিষয় সম্পর্কে সঠিক ইলম হাসিল করতে সক্ষম হবে। আর দীনের 
দূর হবে । রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যথাযথ 
ইলম হাসিল হওয়ায় তাঁর হক, গুণাবলি, উম্মতের প্রতি তাঁর 
অবদান, তাঁর সুন্নাতের অনুসারী হওয়ার অপরিহার্যতা ইত্যাদি বিষয় 
সম্পর্কে যথার্থ জ্ঞান হাসিল হবে। 


154 


সুতরাং ইলম হাসিলে প্রথম নিয়ত থাকতে হবে নিজের মধ্যকার 
অজ্ঞতা দূর করে আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল এবং তাঁর দীন 
সম্পর্কে যথাযথ জ্ঞান হাসিল করা। 


এসব নেক নিয়তেই ইলম হাসিল করবে। পার্থিব কোনো উদ্দেশ্যে 
ইলম হাসিল করবে না৷ যেমন, ধন-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি, যশ- 
খ্যাতি, সুনাম-সুখ্যাতি কিংবা অন্যের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন ইত্যাদি হীন 
উদ্দেশ্যে ইলম হাসিল করবে না । এমনিভাবে জাগতিক কোনে স্বার্থে 
প্রয়োগ করে ইলম ও তালিমকে অপদস্ত না করা, যদিও তা হাদিয়ার 
নামে হয়। সুফিয়ান ইবন উয়ায়না (রহ.) বলতেন, 
DIS ad as Slr ELI LG STD ot spl 5 oS 
iz 
‘আমাকে কুরআনের সমঝ দান করা হয়েছিল। কিন্তু যখনই আবূ 
জাফরের কাছ থেকে হাদিয়ার থলি গ্রহণ করেছি তখন তা ছিনিয়ে 
নেওয়া হয়েছে । আল্লাহ তাআলা ক্ষমা করুন ।’ 


যে কোনো ইলমী পদক্ষেপের আগে নিয়ত সহীহ করে নেওয়া একান্ত 

জরুরী ইমাম শাফেয়ী (রহ.) বলতেন, 

Lada 22> dt J of fe lll lis 2 pls GE Ol o>) 

db, 40 ab Slo bb Blo oe bslaol ob 

Re le 0 dp 2 Bp 0 33 Ys il ok 
b>; dl 


155 


‘আমি কামনা করি সারা বিশ্বের মানুষ আমার কাছ থেকে ইলম 
হাসিল করুক কিন্তু কেউ যেন এই ইলমের একটি হরফও আমার 
দিকে সম্বোধন না করে’ তিনি আরো বলতেন, ‘আমি কখনই কারো 
সঙ্গে প্রাধান্য বিস্তার কিংবা বিজয় লাভের জন্য বিতর্ক করিনি । বরং 
যখন মোনাজারা করেছি তখন মনেপ্রাণে কামনা করেছি যাতে 
প্রতিপক্ষ হক ও সত্যের এবং আল্লাহ তা'আলার পক্ষ থেকে সাহায্য 
পান’ 


ইমাম আবূ ইউসুফ (রহ.) বলতেন, 
sol olan Sxl 5 Lle 2 Gb dl las blr 
‘হে কওম! আমি ইলম শিক্ষা দিয়ে একমাত্র আল্লাহ তা‘'আলাকেই 


কামনা করি। কখনও আমি ইলমের মজলিস কায়েম করে অন্যের 

ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করার বিন্দুমাত্র চেষ্টা করিনি ৷' 

নিয়ত বিশুদ্ধ করে ইলম শিক্ষা করতে হবে, মানুষের ওপর শ্রেষ্ঠত্ব 

লাভ বা তাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে ইলম শিক্ষা করা 

যাবে না । শিক্ষা করতে হবে শুধু ইলম অনুযায়ী আমল করার জন্য 

তাফসীরে আলবাহরুল মাদীদ গ্রন্থে উল্লেখ করা হয়েছে- 

ll bs Y Jb gold JG Sb of Dade Spi 
2.4 Hd dbl, a Sa) 

মুসা (আ.) ও খিজির (আ.)-এর সেই বিখ্যাত ঘটনার পরিসমাপ্তিতে 

পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সময় মূসা (আ.) খিজির (আ.)-কে 


156 


কিছু উপদেশ প্রদানের অনুরোধ করলে তিনি তাঁকে উপদেশ দিয়ে 
বললেন, বাহাছ করার জন্য কিংবা বয়ান করার নিয়তে ইলম শিক্ষা 
করবেন না, বরং ইলম শিক্ষা করবেন একমাত্র আমল করার 
নিয়তে ” [আল-বাহরুল মাদীদ: ১১/২৭৭] 
দুই. প্রকাশ্যে ও গোপনে সর্বদা আল্লাহর মোরাকাবা করা 
আলেম ও তালেবে ইলমের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, যাবতীয় 
কাজকর্ম, চালচলন এবং কথাবার্তায় আল্লাহকে ভয় করা৷ কেননা, 
একজন আলেম তার প্রাপ্ত ইলম ও জ্ঞানবৃদ্ধির আমানতদার ৷ এই 
আমানতদারী রক্ষার গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তাআলা কুরআনে 
SAS Bh LG ES JAI ME Si a) 
[VY :ds NN ্ঘ্‌ ঠ 
‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ-রাসূল এবং তোমাদের স্বীয় 
আমানতের খেয়ানত করো না’ {সুরা আল-আনফাল, আয়াত: ২৭} 
ইমাম শাফেয়ী (রহ.) বলতেন, ‘ইলম মুখস্ত বিদ্যার নাম নয়। ইলম 
হচ্ছে উপকারিতার নাম 
আর আলেমের কর্তব্য হচ্ছে সর্বদা ভারিত্ব, গাস্তীর্য, বিনয় ও নম্রতা 
বজায় রেখে চলা ইমাম মালেক (রহ.) হারুনুর রশীদকে সম্বোধন 
করে লিখেছিলেন- 


157 


Lod dla Beta Anis Md le Ale wale ltl 

LS) 3, ll: ly ST de «dc hl 
‘যখন ইলম হাসিল হবে তখন এর কোনো আছর, ভাবগাস্তীর্য, 
সহনশীলতা এবং উচ্চতা আপনার মধ্যে প্রকাশ পাওয়া চাই । কেননা 
ইলম হচ্ছে নবীগণের উত্তরাধিকার ৷’ 


মু‘জামে ত্বাবারানীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত 
LAS als; Se TS AMIS IGE gl oe 

ie SAAS BI SSS SEG ESN 
ইলম শিক্ষা করো এবং ইলম শিক্ষার জন্য গাম্ভীৰ্য ও বিনয়ের গুণ 
অর্জন করো। আর যারা ইলম শিক্ষা করতে আসে তাদের প্রতি 
বিনয়ী হও ।’ [মু‘জামুল আওসাত: ৬১৮৪, যঈফ] 


সালফে সালেহীন বলতেন, 
Le Ry ds 2 FA) Ss Doy oS Dooly of dl oe S> 
ade Kel 


‘আলেমের কর্তব্য হচ্ছে প্রকাশ্যে ও গোপনে আল্লাহ তা'আলার জন্য 
বিনয়ী হওয়া । নিজের ব্যাপারে সন্ত্রস্ত থাকা এবং যে কাজ প্রশ্নের 
সম্মুখীন করে তা থেকে বিরত থাকা 


তিন. ইলমের মর্যাদা ও সম্মান রক্ষা করা 


158 


আল্লাহ তা‘আল ইলমের যে ইজ্জত ও শ্রেষ্ঠত্ব দান করেছেন পার্থিব 
কোনো লালসায় পড়ে সেই ইজ্জত ও সম্মান নষ্ট না করা চাই । 
দুনিয়াদার কোনো লোকের কাছে বিনা কারণে কিংবা অত্যাবশ্যক 
কারণ ছাড়া আলেমের না যাওয়া উচিত৷ এমনকি দুনিয়াদার কোনো 
লোককে ইলম শিক্ষা দেয়ার জন্য তাদের ঘরে না যাওয়া, যদিও 
সংশ্লিষ্ট ব্যক্তি রাজা-বাদশা হন না কেন বরং ইলমের মর্যাদা সমুন্নত 
রাখতে তাদেরকেই দরসগাহে আসতে উৎসাহিত ও অনুপ্রাণিত 
করা। 


এক্ষেত্রে ইমাম বুখারী (রহ.)-এর ঘটনা স্মরণ করা যেতে পারে। 
তিনি জীবনে মোট চারবার বড় ধরনের বিপদের সম্মুখীন 
হয়েছিলেন চতুর্থ ও সবচেয়ে বড় বিপদটি ছিল ইলমের মর্যাদা রক্ষা 
করতে গিয়ে । আর এই ঘটনাটি সংঘটিত হয়েছিল তার জীবনের 
শেষ বয়সে শেষ বয়সে তিনি বুখারাতেই বসবাস করছিলেন। সে 
সময় বুখারার আমীর ছিলেন খালেদ যুহলী। তিনি ইমাম বুখারী 
(রহ.)-এর নিকট এই মর্মে সংবাদ প্রেরণ করেন যে, তিনি যেন ঘরে 
এসে তার সন্তানদেরকে দীনী ইলম শিক্ষা দেন ইমাম বুখারী (রহ.) 
বললেন আমীর ও বাদশাদের ঘরে ঘরে গিয়ে শিক্ষা দিয়ে আমি 
ইলমে হাদীছকে অপমানিত করতে চাই না। কেউ পড়তে চাইলে সে 
আমার কাছে এসে আমার দরসে শরীক হয়ে পড়ক। আমি 
ফেরিওয়ালা নই যে, এই ইলম নিয়ে বাদশাদের দ্বারে দ্বারে ঘুরে 
বেড়াবো! এটা ইলমে নববীর মর্যাদার খেলাফ। 


159 


তার জবাব পেয়ে আমীর দ্বিতীয় প্রস্তাব পাঠালেন । তিনি বললেন, 
তাহলে আপনার দরসে একটা স্বতন্ত্র মজলিস কায়েম করা হোক । 
কেউ তাতে শরীক হতে পারবে না। 


ইমাম বুখারী (রহ) এই প্রস্তাবও প্রত্যাখ্যান করলেন তিনি বললেন, 
এর অর্থ এই দাঁড়ায় যে, আমি অন্যদেরকে ইলম হাসিল করা থেকে 
বঞ্চিত করলাম কিংবা বাধা দিলাম । 


তার জন্য অবমাননাকর তাই তিনি আলাদা একটি মজলিস 
কায়েমের প্রস্তাব দিলেন। কিন্তু যারা এক সঙ্গে বসে ইলম হাসিল 
কায়েম করা ইমাম বুখারী (রহ)-এর দৃষ্টিতে চরম আপত্তিকর বলে 
মনে হলো। ফলে তিনি এই প্রস্তাবও প্রত্যাখ্যান করতে বাধ্য হন। 
কিন্তু আমীর খুব বেশি পীড়াপীড়ি করতে লাগলেন ফলে বাধ্য হয়ে 
ইমাম বুখারী (রহ) বললেন, হ্যাঁ, এক কাজ করা যেতে পারে। 
আপনি যদি এই মর্মে শাহী ফরমান জারি করেন যে, বুখারীর 
মজলিসে সাধারণ ছাত্ররা বসতে পারবে না তখন আমি অপরাগ 
বিবেচিত হবো এবং তখন বিষয়টি ভেবে দেখব হয়ত ওই সময় 
আপনার সন্তানের জন্য আলাদা দরস কায়েম করা যেতে পারে। 
কিন্তু যতক্ষণ পর্যন্ত আম জলসার অনুমতি থাকবে ততক্ষণ পর্যন্ত 
আমি কারও জন্য আলাদা মজলিস কায়েম করতে পারব না। 


160 


ইমাম বুখারী (রহ)-এর এই প্রস্তাবে আমীর চরম নাখোশ হলেন 
এবং এর প্রতিশোধ নিতে তিনি তার বিরদ্ধে ষড়যন্ত্র করতে শুরু 
করলেন। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে তিনি নানারকম 
মিথ্যা রটনা করতে থাকেন এবং হাজার রকম অপবাদ দেওয়া শুরু 
করেন। এভাবে তাকে বুখারা থেকে বের করে দেয়ার জোর 
তৎপরতা শুরু হয় এবং এসব ষড়যন্ত্র, চক্রান্ত ও মিথ্যা অপবাদের 
সূত্র ধরে একপর্যায়ে তাকে বুখারা থেকে বের করে দেয়ার আদেশও 
জারি করা হয়। কিন্তু আল্লাহ তা'আলার এই প্রিয় বান্দার বদদু‘আ 
কার্যকর হতে সময় লাগে নি। ফলে স্বয়ং আমীর খালেদই সীমাহীন 
অপদস্থ হন। খলীফা তাকে বরখাস্ত করেন এবং তার আদেশে 
গভর্নরকে গাধায় চড়িয়ে সারা শহর ঘুরানো হয়। 


ইসলামী ইতিহাসে এধরনের আরো অনেক ঘটনার সন্ধান পাওয়া 
যায়। একবার খলীফা মাহদী ইমাম মালেক (রহ.)-এর কাছে তার 
দুই সন্তানকে পড়ানোর জন্য আবেদন করলে তিনি বললেন- 


2 SUN, Ss o12 Volz SAL By drs 52 0 dsl dl 

5b VY 053 dl al Sly, 
‘ইলমের শান হচ্ছে একে সম্মান করা এবং হাসিল করার জন্য 
ইলমের কাছে আসা অন্য বর্ণনামতে, ইলম দর্শনার্থ; দর্শনার্থী নয়। 
একে হাসিল করতে আসতে হয়। এ কারো কাছে যায় না। আমি 
আহলে ইলমকে পেয়েছি, তারা ইলম বিস্তার করতে কারো কাছে 


l6l 


ঘুরে বেড়াতেন না বরং ইলম শিখতে হলে তাদের কাছে আসতে 
হতে 


তিনি আরো বলেন, একবার আমি খলীফা হারুনের কাছে গমন 
আসবেন যাতে ঘরের বাচ্চারা আপনার কাছে মুআত্বা পাঠ করতে 
পারে। ইমাম মালেক (রহ.) বললেন, আল্লাহ তা'আলা আপনাকে 
সম্মানীত করুন। আমি তো দেখছি ইলম আপনাদের থেকে দুরে 
সরে যাচ্ছে!... ইলম কারো কাছে যায় না। ইলমের কাছে যেতে 
হয়’ 


খলীফা বললেন, আপনি ঠিকই বলেছেন। এরপর বাচ্চাদেরকে 
সম্বোধন করে বললেন, তোমরা মসজিদে যাও এবং অন্যদের সঙ্গে 
ইলম শিক্ষা করো। 


বসবাসের ঘর আছে? জবাবে তিনি বললেন না । তখন খলীফা তাকে 
তিন হাজার দিনার দিয়ে বললেন, এগুলো দিয়ে ঘর বানাবেন ইমাম 
মালেক (রহ.) দিনারগুলো গ্রহণ করলেন বটে কিন্তু খরচ করলেন 
না। এর কিছুদিন পর খলীফা ইরাক পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা 
করে ইমাম মালেক (রহ.)-কে সঙ্গে যাওয়ার পরামর্শ দিলেন । জবাবে 
ইমাম মালেক (রহ.) বললেন, আপনার সঙ্গে যাওয়ার পরিকল্পনা 
আমার নেই৷ কেননা রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 


162 


« Ss S 156 5 ES dh 
‘মদীনা তাদের জন্য উত্তম, যদি তারা অনুধাবন করে’ [মুসলিম: 
১৩৬৩] 


অন্য হাদীছে বৰ্ণিত হয়েছে, 
EES EUS Es GE dil she dh Lo ids I 


3 


‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদীনা নগরী পাপ 
দূর করে যেভাবে হাপড় লোহার মরিচা দূর করে’ [শারহু মা'আনিল 
আছার: ১৮২৬; বুখারী: ৭২০৯ ববুখারীর বর্ণনা কিছুটা ভিন্ন শব্দে 
বর্ণিত হয়েছে ৷] 


এরপর তিনি বললেন, এই নিন আপনার দেওয়া সেই দিনারসমূহ । 
এই দিনারের কারণেই আপনি আমাকে মদীনা ত্যাগ করতে উদ্বুদ্ধ 
করতে পারছেন। আমি ওই সময়েই এই আশঙ্কা করেছিলাম এবং 
সে কারণেই দিনারগুলো স্বস্থানে যত্ন করে রেখে দিয়েছি। আমি 
কখনই দীনের ওপর দুনিয়াকে প্রাধান্য দেব না’ 

সাধারণ মানুষ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সম্মান করতে হবে বটে 
কিন্তু তাদেরকে তোয়াজ ও মাত্রাতিরিক্ত খাতির করা যাবে না। 
এক্ষেত্রে সুফিয়ান ছাওরী (রহ.)-এর ঘটনা সবিশেষ উল্লেখযোগ্য 
ইমাম গাযালী (রহ.) বলেন, হারুনার রশিদ খলীফা হিসেবে নিযুক্ত 
হলে দেশের প্রায় সব আলেম তার সঙ্গে সাক্ষাত করতে এলেন। 


163 


কিন্তু সুফিয়ান ছাওরী (রহ.) এলেন না। অথচ দুইজনের মধ্যে এর 
আগে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। নবনিযুক্ত খলীফা হারুনের 
কাছে ব্যাপারটি কষ্টদায়ক মনে হলো। তাই তিনি সুফিয়ান ছাওরী 
(রহ.)-এর কাছে একটি চিঠি লিখলেন ৷ যার ভাষা ছিল নিমরূপ: 


আল্লাহর নামে শুরু করছি। এটি আমীরুল মুমিনীন হারুনের পক্ষ 
থেকে দীনী ভাই সুফিয়ান ছাওরীর উদ্দেশ্যে লিখিত । 


পরসমাচার, হে বন্ধু! আপনি জানেন যে, আল্লাহ তা'আলা মুমিনীনের 
মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন। সেই সূত্রেই আমি আপনার 
সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব স্থাপন করেছি এই বন্ধুত্বের মধ্যে সামান্যতম 
কৃত্রিমতা আছে বলে আমি মনে করি না। আল্লাহ তাআলা যদি 
আমার ঘাড়ে এই দায়িত্বের বোঝা না চাপাতেন তাহলে অবশ্যই আমি 
আপনার সমীপে হাজির হতাম এবং তা হামাগুড়ি দিয়ে হলেও । 
কেননা আমি আপনার শুন্যতা খুব বেশি অনুভব করছি। আর অন্যান্য 
পরিচিতজনের সবাই আমার সঙ্গে সাক্ষাত করে গেছেন এবং 
আমাকে আমার দায়িত্ব গ্রহণের কারণে সাধুবাদ জানিয়েছেন। শুধু 
আপনি একাই আছেন, যিনি আমার সঙ্গে সাক্ষাত করেননি। তবে 
অন্যের তুলনায় আমি আপনার সাক্ষাতকেই বেশি পছন্দ করি। 


আমি আমার মালের ভাণ্তারের মুখ খুলে দিয়েছি। এতে আমি সন্তুষ্ট, 
আমার চোখ এতে শীতল হয়। এমন এক সুসময়ে আপনার 
অনুপস্থিতি আমাকে নিদারুণ মর্মাহত করছে। তাই বাধ্য হয়ে 
আপনার কাছে পত্র লেখা । এতে আমি আমার ভালোবাসা ও প্রবল 


164 


আগ্রহের কথা প্রকাশ করেছি। হে আব্দুল্লাহ! আপনি তো জানেন 
মুসলিমের সঙ্গে মুসলিমের সাক্ষাত ও ভ্রাতৃত্বের ফযীলত কত বেশি! 
সুতরাং এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে সাক্ষাতের জন্য আসবেন বলে 
আশা রাখি 


চিঠিটা লিখে খলীফা হারুন আব্বাদ তালেকানীর হাতে দিলেন এবং 
এর গুরুত্ব বুঝিয়ে যথাসম্ভব দ্রুত তা সুফিয়ান ছাওরীর হাতে পৌঁছে 
দেয়ার আদেশ দিলেন। 


আব্বাদ তালেকানী (রহ.) বলেন, আমি চিঠিটা গ্রহণ করে কুফা 
অভিমুখে রওয়ানা হলাম। সেখানে গিয়ে আমি সুফিয়ান ছাওরী 
(রহ.)-কে মসজিদে দরস প্রদান করতে দেখলাম । আমি মসজিদের 
না বরং তীর্যকভাবে বললেন, ‘হে আল্লাহ! আমি তোমার কাছে 
আগন্তকের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি 


আব্বাদ বলেন, এরপর তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন । অথচ তখন 
সালাতের সময় ছিল না । আমি মসজিদে প্রবেশ করে তাঁর ছাত্রদের 
সালাম দিলাম কিন্তু ছাত্ররাও কেউ সালামের জবাব দিলেন না, 
এমনকি মাথা পর্যন্ত উঠালেন না। 

আমি অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠলাম । 
কেউ আমাকে বসার কথাটুকুও বললেন না। তাদের এই আচরণ 
আমাকে হতবাক করে দিল। অগত্যা আমি দূর থেকেই সুফিয়ান 
ছাওরীর (রহ.) উদ্দেশ্যে খলীফা হারুনের লেখা চিঠিটি ছুঁড়ে মারলাম । 


165 


তিনি চিঠিটি পেয়ে কেঁপে উঠলেন । যেন তাঁর মেহরাবে ভয়ানক 
কোনো সাপ কিংবা বিচ্ছু ঢুকে পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় 
পতিত হলেন এবং সালাম ফিরিয়ে জেবে হাত ঢুকালেন এবং 
পেছনের একজনকে তা পড়ার ইঙ্গিত করে বললেন, আমি ওই বস্তু 
স্পর্শ করা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি ও তার কাছে ক্ষমা 
চাই, যে বস্তু (চিঠি) একজন জালেম তার হাতে স্পর্শ করেছে । কিন্তু 
ছাত্ররা কেউ তা স্পর্শ করার জন্য হাত বাড়ালেন না। আর তিনিও 
কাঁপছিলেন, যেন এটা চিঠি নয়- বিষাক্ত সাপ! 


অবশেষে একজন ছাত্র চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলেন তার 
পড়া শুনে সুফিয়ান ছাওরী (রহ.) অবাক হয়ে মিটিমিটি করে 
হাসছিলেন। ছাত্রের পড়া শেষ হলে সুফিয়ান ছাওরী (রহ.) বললেন, 
এই চিঠির অপর পিঠেই জালেম বরাবর জবাব লিখে দাও! 


কেউ একজন বললেন, হে আব্দুল্লাহ! হারুন একজন খলীফা, তাকে 
নতুন একটা কাগজে জবাব দিলে ভালো হয় না? তিনি বললেন, 
জালেমের কাছে চিঠির উল্টো পিঠেই জবাব লিখে দাও কেননা, সে 
যদি হালালভাবে তা উপার্জন করে থাকে, তাহলে এটাই যথেষ্ট । আর 
যদি হারাম উপার্জন হয় তাহলে সে এই হারামের আগুনে জ্বলবে 
আর আমরা জালেমের হাত স্পর্শ করা কোনো হারাম বস্তু এখানে 
রেখে দিতে চাই না । কেননা, তা আমাদের দীনকে বরবাদ করবে। 
তাকে বলা হলো; চিঠির জবাবে কী লেখা হবে? তিনি বললেন, লিখ: 


166 


পক্ষ হতে আশা-আকাজ্ঞায় ধোঁকা খাওয়া-প্রতারিত হারুনের প্রতি- 
যার ঈমানের স্বাদ ও কুরআন তিলাওয়াতের মজা কেড়ে নেওয়া 
হয়েছে- পরসমাচার, তোমাকে চিঠির মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে, 
আমি তোমার বন্ধুত্বের রশি ছিন্ন এবং ভালোবাসার বন্ধন কর্তন করে 
ফেলেছি । তুমি নিজেই চিঠির মাধ্যমে আমাকে অবহিত করেছ যে, 
তুমি মুসলিমের সম্পদ উনুক্ত করে তার অপব্যবহার শুরু করেছ। 
আল্লাহর বিধানের বাইরে গিয়ে তা খরচ করছ। তুমি শুধু অন্যায় 
করেই ক্ষান্ত হও নি। বরং আমাকে তোমার পাপের সাক্ষীও 
বানিয়েছ! 


অতএব, আমি এবং আমার সঙ্গে যারা তোমার চিঠি পাঠের সময় 
উপস্থিত ছিলেন তারা সবাই আগামী দিন ন্যায়পরায়ণ মহান বিচারক 
আল্লাহর কাছে এর যথাযথ সাক্ষ্য পেশ করবেন। হে হারুন! তুমি 
মুসলিমের সন্তুষ্টি ছাড়া তাদের সম্পদের কোষাগার খুলে দিয়েছ। 
তোমার কাজে কি যাকাত উসূলকারী, আল্লাহর রাস্তার মুজাহিদ এবং 
অভাবীরা সন্তুষ্ট? আহলে ইলম এবং কুরআনের বাহকরা কি তাতে 
সম্মত? ইয়াতিম বিধবা নারীরাও কি তাতে সন্তুষ্ট? অথবা সন্তুষ্ট 
তোমার প্রজারা? 


হে হারুন! তুমি তোমার কোমরের কাপড় বেধে নাও এবং 

জবাবদিহিতার জন্য প্রস্তুতি শুরু করে দাও বিপদ প্রতিহত করার 

জন্য চাদর জড়িয়ে নাও । তুমি জেনে রেখ, অতিসত্ববর তোমাকে 

ন্যায়পরায়ণ বিচারকের সামনে দাঁড়াতে হবে সুতরাং তুমি আল্লাহকে 
167 


ভয় কর কেননা, তোমার কুরআন তিলাওয়াতের স্বাদ মিটে গেছে, 
ইলম ও যুহদের মজা নিঃশেষ হয়ে গেছে। নেককার ও সৎ লোকের 
সান্নিধ্য তোমার অপ্রিয় লাগা শুরু হয়েছে। আর তুমি জালেম ও 
জালেমের সহায়তাকারী হওয়া পছন্দ করছ! 


হে হারুন! তুমি সিংহাসনে আরোহন করা মাত্রই রেশমি পোশাক 
পরিধান করা শুরু করেছ! তোমার দরজার সামনে পর্দা টাঙিয়ে 
রাব্বুল আলামীনের শক্তির সাদৃশ্যতা অবলম্বন করেছ! এরপর তুমি 
এমন জালেম প্রহরীদেরকে পর্দার সামনে দাঁড় করিয়ে দিয়েছ, যারা 
নিজেরা জালেম, মানুষের প্রতি ইনসাফ করে না। তারা 
শরাবপানকারীদেরকে দণ্ড দেয় অথচ নিজেরাই শরাব পান করে! 
তারা ব্যভিচারিদেরকে বেত্রাঘাত করে অথচ নিজেরাই ব্যভিচারে লিপ্ত 
হয়! চোরের হাত কাটে আবার গোপনে নিজেরাই চুরি করে! এসব 
শাস্তি অপরাধীদের বিরুদ্ধে প্রয়োগ করার আগে নিজেদের ওপরই 
কি প্রয়োগ করা উচিত ছিল না? 


আগামী দিন কী হবে হে হারুন! যে দিন আল্লাহ তা‘আলার পক্ষ 
থেকে একজন ঘোষক একথার ঘোষণা করবেন যে, জালেম ও 
জালেমের সহায়তাকারীদেরকে একত্রিত করো। আর সেদিন তুমি 
ঘাড়ে দুহাত বাঁধা অবস্থায় আল্লাহ তা'আলার সামনে দণ্ডায়মান হবে? 


তোমার ইনসাফ তোমাকে বাঁধন থেকে মুক্তি দেবে নাকি তোমার 
আশেপাশের জালেমরা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে? অথবা 


168 


তুমি তাদের জাহান্নামে টেনে নেবে? যেমন ফেরাউনের ব্যাপারে 
আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন- 
3G 1533 25 GET LASSE Dall fA LIE 
[LAA 
‘সে তার সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে এবং তাদেরকে নিয়ে 
জাহান্নামে প্রবেশ করবে। যেখানে তারা প্রবেশ করবে তা কত 
নিকৃষ্ট স্থান!’ {সূরা হুদ, আয়াত: ৯৮} 
হে হারুন! আমি অনুভব করতে পারছি, তুমি তোমার নেককর্ম 
দেখতে পাবে অন্যের পাল্লায় আর অন্যের পাপ দেখবে তোমার 
পাল্লায় । বিপদের ওপর বিপদ এবং অন্ধকারের ওপর অন্ধকার । 
অতএব, হে হারুন! তুমি তোমার প্রজাদের ব্যাপারে আল্লাহকে ভয় 
করো এবং মুহাম্মাদ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 
ব্যাপারে সজাগ থাকো । 


তুমি আরো জেনে রেখো, এই রাজত্ব ও খেলাফত তোমার কাছে 
চিরদিনের জন্য আসেনি । অতিসত্বর তা অন্যের কাছে স্থানান্তরিত 
হবে দুনিয়া এভাবেই একের পর আরেকজনকে নিয়ে খেলা করে। 
তাদের মধ্যে কেউ আছে যে পাথেয় সঞ্চয় করে আর কেউ আছে যে 
দুনিয়া ও আখেরাত উভয়টিকে বরবাদ করে। 


তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর তুমি কখনও আর আমার 
কাছে চিঠি লিখবে না লিখলে আমি তার জবাব দেব না। 


169 


-ওয়াসসালাম 


এরপর তিনি চিঠিটা ভাঁজ ও দস্তখত করা ছাড়াই আমার দিকে ছুঁড়ে 
মারলেন। আমি তা গ্রহণ করলাম এবং কৃফার বাজারের দিকে 
ছুটলাম ৷ সুফিয়ান ছাওরীর প্রতিটি কথা ও আচরণ আমার মধ্যে 
রূপান্তরের ঝড় বইয়ে দিল। তার উপদেশমালা সমুদ্রের উর্মিমালা 
উচ্চস্বরে ঘোষণা দিলাম- ওই ব্যক্তিকে কে ক্রয় করবে, যে আল্লাহ 
তা'আলার রাস্তায় পলায়ন করতে ইচ্ছুক? 


হলো। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করে বললাম, আমার এসবের 
প্রয়োজন নেই । বরং একটি পশমের জুব্বা দরকার । এগুলো কে 
দিতে পারবে? 


আমাকে এগুলোর ব্যবস্থা করে দেওয়া হলো। আমি শাহী লেবাস 
ছুড়ে ফেলে দিলাম এবং ওই মোটা জুব্বা পরিধান করে নগ্নপদে 
হারুনের দরবারে উপস্থিত হলাম। দরবারের রক্ষী আমাকে এই 
অবস্থায় দেখে আটকে দিল । আমি পুনরায় অনুমতি চাইলাম । খলীফা 
আমাকে দেখে ফেললেন এবং আক্ষেপ ও নিজের প্রতি অনুযোগ 
করে বললেন, ‘প্রেরিত সফল হয়েছে আর প্রেরক ব্যর্থ হয়েছে’ 


ছাওরী আমার দিকে ছুঁড়ে মেরেছিলেন। খলীফা চিঠিটি অত্যন্ত 


170 


মনোযোগের সঙ্গে পাঠ করলেন এবং পাঠ করে বিপুল পরিমাণে 
অশ্রুপাত করলেন। 


চিঠির ভাষ্য কতক দরবারী লোককে পীড়া দিল। তাদের একজন 
প্রস্তাব দিয়ে বলল, আমীরুল মুমিনীন! সুফিয়ান ছাওরী আপনার প্রতি 
চরম দুঃসাহস দেখিয়েছেন। অতএব তাকে পাকড়াও করে কঠোর 
সাজা দিন । জেলের ঘানি টানার ব্যবস্থা করে দিন অন্তত অন্যরা এ 
থেকে শিক্ষা পাবে। 


থাকতে দাও । প্রতারিত ও হতভাগা সে, যার সান্নিধ্যে তোমরা 
আছো । সুফিয়ান তো সুফিয়ানই সুফিয়ানই! 

এরপর তিনি আদেশ দিলেন, প্রতিবার দরবার বসার আগে যেন তার 
এই চিঠিটি পাঠ করে শোনানো হয়। [আল-আহকামুস সুলতানিয়া: 
২/১৬১-১৬৩] 


আমাদের পূর্বসূরী আলেমগণ ইলমের ইজ্জত-সম্মান রক্ষার ব্যাপারে 
এরকমই তৎপর ছিলেন। ইলমের মর্যাদা ক্ষু্ করে কখনও তারা 
রাজন্যবর্গকে প্রশ্রয় দেননি। ইতিহাসে এরকম হাজারও ঘটনা 
সংরক্ষিত আছে। খতীব বাগদাদী (রহ.) হাম্মাদ ইবন সালামা (রহ.)- 
এর একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, একবার আমি 
হাম্মাদ ইবন সালামা (রহ.)-এর নিকট গমন করলাম । আমি তার 
সঙ্গে বসা আছি এমন সময় মুহাম্মাদ ইবন সুলায়মানের দূত দরজায় 
করাঘাত করল । অতপর সে ঘরে প্রবেশ করে সালাম প্রদান করল 


171 


এবং মুহাম্মাদ ইবন সুলায়মানের প্রেরিত চিঠি পেশ করল । হাম্মাদ 
বললেন, তুমি পড়ো। চিঠিতে সালাম ও দু‘আর পর উল্লেখ করা 
হয়েছে, আমার একটি মাসআলাগত সমাধান প্রয়োজন ৷ দয়া করে 
চিঠিটি পাওয়ার পর আমার কাছে আগমন করবেন। আপনার কাছ 
থেকে মাসআলার সমাধান জেনে নেব 


জবাবে হাম্মাদ ইবন সালামা (রহ.) বললেন, চিঠির অপর পৃষ্ঠায় 
লিখে দাও যে, ‘আমরা আমাদের পূর্বসূরীগণকে পেয়েছি তারা অন্যের 
কাছে যেতেন না । বরং যার সমস্যা হতো তিনিই সমাধানের জন্য 
আসতেন অতএব আপনার যদি কোনো সমস্যা থাকে তবে আপনিই 
আমার কাছে আসুন । আর আপনি যদি আসেনই তবে একা আসবেন 
এবং পদব্রজে আসবেন। সঙ্গে কাউকে নিয়ে আসবেন না এবং 
সওয়ারী হয়েও আসবেন না’ 


এর কিছুক্ষণ পর পুনরায় দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। 
দরজা খোলা হলে দেখা গেল স্বয়ং মুহাম্মাদ ইবন সুলায়মান 
উপস্থিত! তিনি ঘরে প্রবেশ করে বললেন, কী ব্যাপার! আপনার 
দিকে তাকিয়ে প্রথমে আমার সারা শরীর ভয়ে কেঁপে উঠল যে! 
তখন হাম্মাদ (রহ.) বললেন, 
Bal pty aces LY Sls dl acid LIU WE aes 
Fae dE Sole SU BY Bll Slits dg OT doyle dl 
555 Bor 57S s FS: IU ob cs 


172 


ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ 
তা'আলার উদ্দেশ্যে ইলম হাসিল করে পৃথিবীর সব মাখলুক তাকে 
সমীহ করে। আর যদি দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার লোভে ইলম 
হাসিল করে তবে সে পৃথিবীর সবাইকে ভয় পায় ও সমীহ করে’ 
[জামে ছগীর: ৩৮৩; আলবানী, সিলসিলা যয়ীফা: ৩৯২৮, যঈফ] 


অবশ্য বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে এবং দীনী কল্যাণের প্রশ্ন 
হলে সেক্ষেত্রে নিয়ত ঠিক রেখে বিত্তশালী এবং রাজন্যবর্গের কাছে 
যাওয়াতে দোষ নেই ৷ এমনিভাবে রাজন্যবর্গ যদি ইলমী মাকামের হয় 
তবে তাদের কাছেও যাতায়াত করাতে দোষ নেই। সালফে 
সালেহীনের অনেকেই শুধু এসব কারণে কখনও কখনও এরকম 
লোকদের শরণাপ্নন হয়েছেন এবং তাদের কাছে গেছেন। কিন্তু 
তাদের উদ্দেশ্য কখনই দুনিয়া কিংবা পার্থিব স্বার্থ ছিল না। 

চার, যথাসম্ভব শরীয়ত নির্দেশিত যুহদ, দুনিয়াবিমুখতা, অনাড়ম্বরতার 
জীবনযাপন করা: 


আর আলেমের এ বিষয়ের সর্বনিম্ন অবস্থা হচ্ছে দুনিয়ার সঙ্গে 
সম্পর্ক স্থাপন না করা এবং দুনিয়া হারানোকে পাত্তা না দেয়া। 
কেননা তারাই পার্থিব জীবনের হীনতা, মূল্যহীনতা ও তচ্ছিল্যতা, 
দ্রুত হাতবদল হওয়া, ফেতনা ইত্যাদি সম্পর্কে বেশি অবগত ৷ 


173 


পাঁচ, সর্বদা নিকৃষ্ট ও নিম্নমানের পন্থায় দুনিয়া উপার্জন থেকে বিরত 
থাকা: 


লোভ-লালসা ও সন্দেহের স্থান থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। 
এমন কিছু করা যাবে না যাতে নিজের ব্যক্তিত্ব খর্ব ও প্রশ্নবিদ্ধ হয় । 
যদিও তা বাহ্যিকভাবে জায়েযই হোক না কেন। কেননা নিজেকে 
অপবাদের জায়গা থেকে দূরে রাখা খুবই গুরুত্বপূর্ণ । যাতে সাধারণ 
মানুষ অহেতুক সন্দেহে পতিত না হয়। আর কোনো বৈধ কারণে 
যদি এধরনের কিছুতে অংশগ্রহণ করতেই হয় তবে যে তা প্রত্যক্ষ 
করেছে তাকে সেই কাজের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা । 
যাতে সে খারাপ ধারণা পোষণ করে গুনাহগার না হয় কিংবা তার 
ব্যাপারে সন্দেহ করে উপকৃত হওয়ার ধারা ছিন্ন না করে। এ 
কারণেই একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া 
রাদিয়াল্লাহু ‘আনহার সঙ্গে সন্ধ্যার পরে কথা বলা অবস্থায় দু'জন 
লোক দেখতে পেলে তিনি তাদেরকে দঁড় করালেন এবং বললেন, এ 
হচ্ছে আমার স্ত্রী সাফিয়্যা! এর কারণও বর্ণনা করলেন তিনি। তা 
হচ্ছে শয়তান মানুষের শিরায় শিরায় চলাচল করে ধোঁকা দেয় এবং 
অন্যের প্রতি খারাপ ধারণা সৃষ্টি করে। হাদীছটি নিম্নরূপ: 

EH USE Ss ale tl Le al dG 58: Eb 2 ob ao 
58 SLL 5% SD SEIS LSE EIS SH 
El LG led Ls eal 5 LS 52 55 55 
NE gs Li ac Ce ESL fers lo; ale 3 bs AIG 


174 


Sb eM SSE IS Ge 54 SEIN Oh UE DIS GH TE 
(EEN JE 5 HE 32% OE 


সাফিয়্যাহ বিনতে হুইয়াই থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন, আমি রাতে তাঁর 
সাক্ষাতের জন্য আসি । আমি তার সাথে কথা বলি, অতঃপর রওয়ানা 
দেই ও ঘুরে দাঁড়াই, তিনি আমাকে এগিয়ে দেয়ার জন্য দাঁড়ালেন। 
তার ঘর ছিল উসামা ইব্ন যায়েদের বাড়িতে ইত্যবসরে দু'জন 
ওয়াসাল্লামকে দেখে দ্রুত চলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাদের বললেন: থাম, এ হচ্ছে সাফিয়্যাহ বিনতে হুইয়াই। তারা 
আশ্চর্য হল: সুবহানাল্লাহ হে আল্লাহ রাসূল! তিনি বললেন: নিশ্চয় 
সে তোমাদের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে।' [বুখারী: ৩২৮১; 
মুসলিম: ২১৭৫] 


ছয়, ইসলামী শিআর-নিদর্শন ও বাহ্যিক বিধানাবলি পালনে যত্নবান 
হওয়া: 


সকলের মধ্যে সালামের প্রচলন ঘটানো, সৎকাজের আদেশ এবং 
অসৎকাজে বাধা প্রদান । আর এগুলো করতে গিয়ে প্রভাবশালীদের 
কষ্ট সহ্য করা এবং এতে আল্লাহ তা'আলার জন্য নিজেকে তুচ্ছ 


175 


জ্ঞান করা৷ কোনো ভরসনাকারীর ভরৎসনায় কান না দেয়া । এক্ষেত্রে 
আল্লাহ তা'আলার এই বাণীর কথা সদা অন্তরে জাগরুক রাখা । যথা- 


SLL Ge oh SA ET BA Hb HL 3 ES 
DV:oLDI 4 ® a 23 be DY 
এমনিভাবে রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য 
নবীর কষ্টের কথাও মনে করে ইলম প্রচার-প্রসারের ক্ষেত্রে বাধা ও 
কষ্টের বিষয়টি মেনে নেয়া । সুন্নাত প্রতিষ্ঠা এবং বিদআত নির্মূলে 
সচেষ্ট হওয়া । দীনের যাবতীয় বিধান ও আদর্শ প্রতিষ্ঠাকে জীবনের 
প্রধান লক্ষ্য হিসেবে স্থীর করা৷ বিশুদ্ধপন্থায় মুসলিমের কল্যাণ 
প্রতিষ্ঠায় তৎপর হওয়া । বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে শুধু স্বাভাবিক 
বৈধ কাজেই সন্তুষ্ট না হয়ে সর্বোচ্চ সুন্দর ও ভালো কাজে অভ্যস্ত 
হওয়া । কেননা ওলামায়ে কেরাম হলেন মানুষের লক্ষ্যস্থল ও 
আদৰ্শগ্রহণের কেন্দ্রবিন্দু । তারাই আল্লাহ তা'আলার পক্ষ থেকে 
সাধারণ মানুষের জন্য দলিল স্বরূপ । তাই যারা জানে না তারা 
তাদেরকে দেখে অনুস্বরণ করবে, আমল করবে। সুতরাং স্বয়ং 
আলেমই যদি নিজ ইলম অনুযায়ী আমল না করেন তবে অন্যদের 
আমল করা তো আরো পরের কথা। এ কারণেই আলেমের 
পদস্থলনকে অন্য যে কোনো ব্যক্তির পদস্বলনের চেয়ে অনেক 
ভয়াবহ হিসেবে বিবেচনা করা হয়। কেননা তাদের অনুসরণ করে 
অন্যদেরও পদস্বলন ঘটার ভয় থাকে । 


সাত. নফল ও মুস্তাহাব যাবতীয় ভালো কাজ পালনে যত্নবান হওয়া: 


176 


শরীয়তপ্রণেতা তথা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
মর্যাদা ও আদর্শ বুলন্দের জন্য প্রাণপণ মেহনত করা৷ তাই কুরআন 
তিলাওয়াত, যিকর-আযকার, দিনরাতের বিভিন্ন দু'আ, বিভিন্ন কাজের 
শুরু-শেষের দুআ, নফল সালাত ও রোজা, হজ-ওমরা পালন করা, 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি বেশি বেশি দরূদ 
পাঠ করা। আর সাধারণ মানুষের মতো কুরআন তিলাওয়াত না 
করা ৷ বরং তিলাওয়াতের সময় কুরআনের আদেশ-নিষেধ, হেকমত- 
প্রজ্ঞা, সুসংবাদ-আজাবের ভয় ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা করা। 
এমনিভাবে কুরআন হিফজ করার পর তা ভূলে যাওয়ার শাস্তির 
UE TURES 
সাতদিনে একবার মুখস্থ কুরআন তিলাওয়াত করা । 


আট. সামাজিক আচার-আচরণে দায়িত্ব ও করণীয় 


মানুষের সঙ্গে উত্তম আচরণ ও হাস্যোজ্জ্বল চেহারায় তাদের সঙ্গে 
মিলিত হওয়া । তাদেরকে খানা খাওয়ানো ৷ সাধারণ লোকদের কেউ 
মূর্খতাবশত ভুল-ভ্ৰান্তি করে থাকলে ক্ষমা করে দেয়া মানুষকে কষ্ট 
দেওয়া থেকে বেঁচে থাকা । কেউ উপকার করলে তার শোকর আদায় 
করা৷ এই গুণটি অত্যন্ত প্রশংসনীয় বটে, কিন্তু আমাদের মধ্যে এর 
নিদারুণ অভাব । এটা চরম অসৌজন্যতাও বটে পশ্চিমা দেশগুলো 
ইসলাম না মানলেও পরোক্ষভাবে ইসলামের আদর্শগুলো খুব ভালো 
করে অনুসরণ করে। তাদের মধ্যে সৌজন্যতাবোধের ঘাটতি নেই । 
আপনি সামান্য উপকার করলেও তারা আপনার প্রতি অসামান্য 
কৃতজ্ঞ দেখাবে । অথচ গুণটি থাকা দরকার ছিল আমাদের মধ্যে, 
177 


বিশেষ করে ওলামায়ে কেরামের মধ্যে । তাই এবিষয়ে সচেতন হওয়া 
চাই। অভাবীর হাজত পূরণে সচেষ্ট হওয়া। প্রতিবেশি ও 
নিকটাত্মীয়দের হক আদায় করা। এদের কাউকে সালাত তরক 
কিংবা পাপকাজে লিপ্ত হতে দেখলে হেকমত ও নমৃতার সঙ্গে 
শোধরানোর চেষ্টা করা। সৎকাজে আদেশ ও পাপকাজে বাধা 
প্রদানের ক্ষেত্রে সর্বদা হেকমত অবলম্বন করা । এক্ষেত্রে আমরা 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মসজিদে পেশাব 
পারি। 


নয়. ধোঁকা-প্রতারণা ও হিংসা-বিদ্বেষ থেকে বাঁচা 


বিরোধীতা-বিদ্রোহ, আল্লাহ তা'আলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো 
কারণে ক্রোধানশ্বিত হওয়া, অহংকার-লৌকিকতা, আত্মম্তরিতা, 
কৃপণতা, কাপুরুষতা, লোভ-লালসা, গর্ব-দাম্ভিকতা, দুনিয়ার স্বার্থ 
হাসিলের জন্য কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, জাগতিক বিষয়ে অহং 

প্রদর্শন, আত্মপ্রশংসা কামনা করা, আত্মচিন্তা, আত্মস্বার্থ, মানুষের 
দোষ তালাশের পেছনে লেগে থাকা, নিজের দোষ সংশোধনের চেষ্টা 
না করা, বংশীয় ও গোত্রীয় গোঁড়ামী, গিবত-চোগলখোরি, মিথ্যাচার, 
মিথ্যা অপবাদ প্রদান, কাজে ও কথায় অশ্লীলতা, মানুষকে তুচ্ছ- 
তাচ্ছিল্য করা ইত্যাদি বাহ্যিক ও অভ্যন্তরীণ যাবতীয় নিম্নমানের ও 
নিকৃষ্ট স্বভাব থেকে নিজেকে পবিত্র রাখা এবং সুন্দর ও পবিত্র 
স্বভাব দ্বারা নিজেকে খদ্ধ করা । বিশেষভাবে নিকৃষ্ট আখলাক থেকে 
নিজেকে বাঁচানো । কেননা এটাই যাবতীয় অকল্যাণের মূল । বিশেষ 


178 


করে হিংসা, অহংকার, আত্মম্তরিতা, লৌকিকতা এবং মানুষকে 
তাচ্ছিল্য করা- এই চারটি মারাত্মক বদস্বভাব থেকে দূরে থাকা । 
আর এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে; হিংসা থেকে 
বাঁচার জন্য এই চিন্তা করা যে, এটা হচ্ছে আল্লাহ তাআলার 
হেকমতের বিরুদ্ধে অভিযোগ তাছাড়া এতে নিছক আমারই কষ্ট, 
অন্তরকে খামোখা এই কাজে ব্যাপৃত রাখা ইত্যাদি । ৷ এ বা 
আত্মম্তরিতা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে এই চিন্তা করা যে; 
ইলম ও প্রজ্ঞা, জ্ঞান ও হিকমত, মেধা ও সাহিত্যজ্ঞান ইত্যাদি 
আল্লাহ তা'আলার দান। তিনি যখন তখন এসব নেয়ামত ফিরিয়ে 
নিতে পারেন। ,;৯; | 6 445৮5 ‘আল্লাহ তাআলার জন্য এটা 
মোটেও কঠিন ব্যাপার নয় 


তাই এ নিয়ে আত্মতুষ্টির কিছু নেই । লৌকিকতার ব্যধি দূর করার 
জন্য এই ফিকির করা যে, কোনো মাখলুক কারো কোনো উপকার 
করতে পারে না । ক্ষতিও করতে পারে না। অতএব নিজের আমল 
কাউকে দেখানোতে লাভও নেই ক্ষতিও নেই ৷ প্রতিদান পেতে হলে 
একমাত্র আল্লাহ তা'আলার কাছ থেকেই পেতে হবে। তিনি 
অন্তৰ্যামী । অতএব নিয়তের এই খারাবীর কারণে আমলের প্রতিদান 
বরবাদ হয়ে যাবে। কেননা হাদীছে ইরশাদ হয়েছে- 


DES EL Gils sl Bl LS Hd SEE GE 3 SF 


ta Hl SE SED L2G 


179 


‘আবূ বাকরা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, যে ব্যক্তি শোনানোর জন্য আমল করে তার আমলের 
প্রতিদান হিসেবে আল্লাহ তা'আলা কেয়ামত দিবসে অন্যদেরকে 
শুনিয়ে দেবেন যে, এই লোকটি শুধু মানুষকে শোনানোর এবং 
দেখানোর জন্যই আমল করত (এভাবে আল্লাহ তা'আলা তাকে 
কেয়ামতবাসীর সামনে লাঞ্চিত করবেন)। এবং যে ব্যক্তি দেখানোর 
জন্য আমল করবে তার সঙ্গেও অনুরূপ আচরণই করা হবে 
(বুখারী: ৬৪৯৯; মুসলিম: ২৯৮৬] 

আর মানুষকে তাচ্ছিল্য করার ব্যাধি দূর করতে অন্তরে সর্বদা এই 
আয়াত হাজির রাখা ৷ যথা- 


(HE GE UN SE 25 BEE FS Ni SAG 
[\\:5l 25+] 


‘কোনো লোক যেন অন্য লোককে বিদ্রুপ না করে। হতে পারে যাকে 
বিদ্রুপ করা হয় সে বিদ্রুপকারীর চেয়ে উত্তম ৷’ {সূরা আল-হুজুরাত, 
আয়াত: ১১} 


উত্তম-অনুত্তমের মাপকাঠি হচ্ছে তাকওয়া । অতএব বাহ্যিক সাফল্য- 
ব্যর্থতার ভিত্তিতে কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই । 
কুরআন বলে- 


[rio nif dl is i DS . 


180 


‘তোমাদের সেই ব্যক্তিই আল্লাহ তাআলার নিকট বেশি সম্মানী, যে 
আল্লাহকে বেশি ভয় করে৷’ {সুরা আল-হুজুরাত, আয়াত: ১৩} 


অন্য আয়াতে নিজের শূচিতা দাবির নিষেধাজ্ঞা এসেছে। যথা- 


‘সুতরাং তোমরা নিজেদের আত্মার পবিত্রতার দাবি করো না । কারণ 
তিনিই জানেন, তোমাদের মধ্যে কে বেশি মুত্তাকি ' {সূরা আল- 
নাজম, আয়াত: ৩২] 


সঙ্গে সঙ্গে একথাও ভাবা যে, না জানি যাকে তাচ্ছিল্য করা হচ্ছে সে 
আমার চেয়ে আল্লাহ তা'আলার নিকট কত বেশি উত্তম । অতএব 
অধম হয়ে উত্তমকে তচ্ছিল্য করা যায় না। 


SB aty wrlb Bly 3 S45 BD SSN gl das Ho) 


LSU YE) 


‘আল্লাহ তা‘আলা তিনটি বস্তুকে তিনটি বস্তুর মধ্যে লুকিয়ে 
রেখেছেন। যথা- নৈকট্য ইবাদতের মধ্যে, সন্তুষ্টি আনুগত্যের মধ্যে 
এবং ক্রোধ নাফরমানীর মধ্যে ' 


ভাবার পরিণাম কেয়ামত দিবসে ভয়াবহ রকমের বিপদের কারণ 
হতে পারে। যাদেরকে আজ আমি তুচ্ছ ভাবছি, কেয়ামত দিবসে 
আমার ঠিকানা হতে পারে তাদের পায়ের নিচে। এবিষয়ে একটি 
স্মরণীয় ঘটনা উল্লেখ করি। 


181 


LE Gs 2 ys EIS 1 
Us gts 3 MIE i f 
ES Ml MEK EE NM DUI SESE HOS 
BE lc Sb Sli EE 25 ES SF NIN LEG 5 
SLs PE ok UG DG IS LE IG sll Ss SA 
ei fe MLS LE IIS ss it jes cs 
FoR) ie 
ER A 5 SME SIG DG I SSS oe Tl 
Sse, SB HITE LS SR Sk EEN 

S44 SCN EA ued 
নিকট মদিনায় আগমন করলেন তিনটি বিষয় জানার জন্য 
‘হাদীছের দীর্ঘ বর্ণনার পর) আরেকটি হলো, কিস্সা বর্ণনা 
সম্পর্কে । তখন উমর রাদিয়াল্লাহু ‘আনহু এই কাজের প্রতি অনীহা 
প্রকাশ করে বললেন, ‘তুমি যা চাও’ হারেছ কিন্দি বললেন, আমি 
আপনার সুস্পষ্ট বক্তব্য শুনতে চাই । তখন উমর রাদিয়াল্লাহু ‘আনহু 
বললেন, আমার ভয় হয় তুমি মানুষের মধ্যে কিসসা বর্ণনা করে 
কোনো পর্যায়ে গিয়ে নিজেকে তাদের চেয়ে উচ্চ ভাবতে শুরু 
করবে মনে করবে তাদের তুলনায় তোমার স্থান ছুরাইয়া তারকার 
মতো উঁচুতে । ফলে কেয়ামত দিবসে আল্লাহ তা'আলা তোমাকে 
তোমার ধারণার পরিমাণ অনুযায়ী তাদের পায়ের নিচে স্থান দেবেন 
[মুসনাদ আহমাদ: ১১১] 


EN EY 


182 


সুতরাং আমাদের নিয়তের স্বচ্ছতা, পবিত্রতা ও শুদ্ধতা থাকা 
দরকার ৷ বিশেষ করে অন্যকে ছোটো ও তাচ্ছিল্য করার হীনপ্রবৃত্তি 
থেকে বাঁচা একান্ত কর্তব্য 


উত্তম আখলাকের আরেকটি আলামত হচ্ছে, সার্বক্ষণিক তাওবার 
আমল জারি রাখা, ইখলাসের সঙ্গে আমল করা, ইয়াকিন মজবুত 
করা, তাকওয়া-পরহেজাগারী, সবর-ধৈর্য, অন্পেতুষ্টি, যুহদ- 
দুনিয়াবিমুখতা, তাওয়াক্কুল, আত্মসমর্পণ, অভ্যন্তরীণ নিষ্কলুষতা, ক্ষমা- 
উদারতা, সদ্ব্যবহার, ইহসান-শোকর, মাখলুকের প্রতি সদয় হওয়া, 
আল্লাহ তা‘আলা ও মানুষের প্রতি লজ্জাশীলতা এবং আল্লাহ 
তা'আলার প্রতি মহব্বত পোষণ করা ইত্যাদি । প্রকৃতপক্ষে এই 
শেষোক্ত গুণ হচ্ছে সমস্ত ভালোগুণের আধার এবং তা হাসিল হয় 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণের মধ্য 
দিয়ে । আয়াতে সে কথাই বলা হয়েছে। যেমন- 


Hl ims BS LG DLE SAC MSL AS LB 

[role JO 225 5 
‘আপনি বলুন, তোমরা যদি আল্লাহ তা‘আলাকে ভালোবাসো তবে 
আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তা‘আলাও তোমাদেরকে 
ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় গুনাহ মাফ করবেন। নিশ্চয় 
আল্লাহ তা‘আলা ক্ষমাশীল ও দয়ালু ৷’ {সূরা আলে ইমরান, আয়াত: 
৩}১ 


183 


দশ. নিজেকে সর্বদা মুজাহাদা ও চেষ্টা-প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত 
রাখা: 


কেরাত, মুতালা‘আ, যিকির-ফিকির, সংকলন, লেখালেখি ইত্যাদি 
নেককাজে কাজে ব্যাপৃত থাকা । খাওয়া-দাওয়া, পেশাব-পায়খানা, 
প্রয়োজনীয় ঘুম-বিশ্রাম, পারিবারিক হক আদায়, জীবিকা উপার্জন 
এবং সাংসারিক অতি জরুরী কাজ ছাড়া জীবনের মূল্যবান সময় 
ইলম-আমল ছাড়া অন্য কাজে ব্যয়িত না করা । এসব কাজ ছাড়া 
মুমিনের অবশিষ্ট জীবনের কোনো মূল্য নেই । যার ভালোমন্দ উভয় 
দিন সমান সে তো প্রতারিত। ইলম হাসিল করতে গিয়ে সামান্য 
রোগ-ব্যাধিকে প্রশ্রয় না দেয়া। আমাদের সলফে সালেহীন রোগ- 
ব্যাধির চিকিৎসা করতেন ইলমে দীন হাসিল করার মাধ্যমে । কেননা 
ইলমের দরজা হচ্ছে মিরাছে আম্বিয়া। আর এই মর্যাদা সামান্য রোগ- 
শোক বরদাশত ও কষ্ট-মেহনত ছাড়া হাসিল হয় না । ইয়াহইয়া ইবন 
আবী কাছির (রহ.) বলতেন, 


—tl lp dts Y 
শারীরিক সুখ বজায় রেখে ইলম হাসিল করা যায় না 
হাদীছে বর্ণিত হয়েছে- 


iter ils ale dh Le hl dy IE :05 MG 3 ofl SE 
lL 0 E> 2 al 


184 


‘আনাছ ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত সাজানো হয়েছে 
কষ্টকর বস্তুর আবরণ দিয়ে । আর জাহান্নাম সুশোভিত করা হয়েছে 
প্রবৃত্তি দ্বারা” [মুসলিম: ২৮২২; বুখারী; ৬৪৮৭] 


অর্থাৎ আমলের কষ্ট মাড়াতে পারলেই কেবল জান্নাতের বাধা 
ডিঙানো যাবে। 


কবি বলেন, 
EAS lL SN... La Jal IU) 22 


‘তুমি স্বল্পমূলে উচ্চমর্যাদা হাসিল করতে চাও? মনে রেখো, 
মধুমক্ষিকার হুল খাওয়া ছাড়া মধু হাসিল হয় না” 


ইমাম শাফেয়ী (রহ.) সম্পর্কে রবী (রহ.) বলেন, 
cially LEAN JL SGN, es ST LL 
‘আমি ইমাম শাফেয়ী (রহ.)-কে দিনে খানা খেতে এবং রাতে ঘুমাতে 


দেখিনি । কেননা সর্বদা মুতালাআ' জ্ঞানসাধনা এবং সংকলন ও 
লেখালেখিতেই ব্যস্ত থাকতেন তিনি’ 


এগার. ইলম হাসিলে লজ্জাবোধ না থাকা: 


যে বিষয়ের ইলম নেই তা হাসিল করার ব্যাপারে কোনোরুপ 
লজ্জাবোধ করা উচিত নয় । এমনকি যদি বয়স, পেশা, মর্যাদা, সম্মান 
ও সবদিক দিয়ে নিজের চেয়ে কম অবস্থানের লোকের কাছ থেকেও 


185 


তী হাসিল করতে হয় তাতেও লজ্জাবোধ করতে নেই । বরং ইলম ও 
হিকমত হাসিলের ব্যাপারে সর্বদা এই হাদীছের কথা স্মরণে রাখা 
চাই- 


baz) E> GbEL HAULS LS 


‘ইলম ও হিকমত হচ্ছে মুমিনের হারানো সম্পদ৷’ সুতরাং তা 
যেখানেই পাওয়া যাবে মুমিন সেখান থেকেই যেন তা সংগ্রহ করে। 


কোনো ব্যক্তি কি নিজের হারানো মূল্যবান সম্পদ রিক্সাওয়ালা বা 
কুলি-মজদুর পেয়ে থাকলে তার কাছ থেকে তা ছাড়িয়ে নিতে 
লজ্জাবোধ করে? তবে এরচেয়ে হাজারগুণ মূল্যবান সম্পদ ইলম 
হাসিল করতে ব্যক্তি বিশেষের দোহাই দিয়ে নিজেকে বঞ্চিত করার 
অর্থ কী? 


মনে রাখতে হবে চেষ্টা ও মুজাহাদা ছাড়া কোনো কিছুই অর্জিত হয় 
না। এ সম্পর্কে একটি হাদীছ উল্লেখ করা যেতে পারে: 


“JE 3,3 0 :JG. Le 8 il EEN 
oy Sols « ty SS Js £50 উঃ JE ASL 
ঠক all Sle 315 G: PO POE SE Rr Hes es lt 
S43 ee IH SE SY cE IE ls; GS FS 0 
SL AM 


186 


‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার 
নবী দাউদ (আ.) আল্লাহ তা'আলার কাছে আবেদন জানিয়ে বললেন, 
হে আল্লাহ! বনী ইসরাঈলের লোকেরা ইবরাহীম, ইসহাক ও 
ইয়াকুবের নামের উসিলায় আপনার কাছে প্রার্থনা করে। আমাকে 
আপনি তাদের চতুৰ্থজন বানিয়ে দিন। জবাবে আল্লাহ তাআলা 
ইরশাদ করলেন, হে দাউদ! নবী ইবরাহীম আমার জন্য অগ্নিকুণ্ডে 
নিক্ষিপ্ত হয়েছিলো, অথচ তুমি সেই কষ্ট-মুজাহাদার সম্মুখীন হওনি। 
নবী ইসহাক আমার কারণে নিজের দেহের রক্ত প্রবাহিত করেছিল 
অতপর আমার রেজামন্দির জন্য ছবর করেছিল। অথচ তুমি সেরূপ 
পরিস্থিতির সম্মুখীন হওনি। আর ইয়াকুবের সবচেয়ে প্রিয় বস্তু (তথা 
সন্তান) ছিনিয়ে নেওয়া হয়েছিল আর সে তার অপেক্ষায় দুই চোখ 
সাদা করা সত্ত্বেও আমার জন্য সবর করেছিল । অথচ তুমি সেই কষ্ট- 
মুজাহাদা করো নি [মুসান্নাফ ইবন আবি শায়বা: ৩৫৪০৩] 


আলোচ্য হাদীছে একথার শিক্ষা পাই যে, কষ্ট-মুজাহাদা ও ত্যাগ- 
তিতিক্ষা ছাড়া উঁচু মাকাম হাসিল করা যায় না সাঈদ ইবন জুবায়ের 
(রহ.) বলেন, 
Le FS Sxl 3 of 555 ll I 5 Bg ds le Jl dl Y 
L322 be Je 0 
‘একজন ব্যক্তি কখনই আলেম হতে পারবে না, যদি না সে অবিরাম 
ইলম হাসিল করতে থাকে । আর যখন সে ইলম অন্বেষণ ছেড়ে 
দেবে এবং একথা ভাববে যে, সে যথেষ্ট পরিমাণ ইলম শিখে 


187 


ফেলেছে এবং তার কাছে যা আছে তা তার জন্য যথেষ্ট, তবে সে যা 
শিখেছে তার চেয়ে বেশি অজ্ঞ ও জাহেল 


জনৈক কবি বলেন, 
HD fo od le gall Sl Dhl Jobs all so9l 


‘বারবার প্রশ্ন করা মূর্খতার আলামত নয়। বরং মূর্খতার আলামত 
হচ্ছে না জানা সত্বেও প্রশ্ন না করা 


আমাদের পূর্বসূরীগণ না জানা বিষয় স্বীয় ছাত্রদের কাছ থেকে 
শিখতেও লজ্জাবোধ করতেন না শাফেয়ী (রহ.)-এর ছাত্র হুমায়দী 
(রহ.) বলেন, 


3 I FLA ae sil EAST pas JIT 2 Ul ce 
E24 


‘আমি ইমাম শাফেয়ী (রহ.)-এর সঙ্গে মঙ্কা থেকে মিসর পর্যন্ত সফর 
করেছি । সফরের পুরো সময় আমি তার কাছ থেকে শিখতাম বিভিন্ন 
মাসআলা আর তিনি আমার কাছে শিখতেন হাদীছ।' 


সাহাবাগণ তাবেঈগণ থেকে ইলম শিক্ষা করতে লজ্জাবোধ করতেন 
না। আর এরচেয়ে বড় দলিল কী হতে পারে যে স্বয়ং রাসূলুল্লাহ 
ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিজ শাগরেদ উবাই ইবন কাব 
রাদিয়াল্লাহু ‘আনহুর কুরআন তিলাওয়াত শ্রবণ করতেন? 


বারো. যোগ্যতার ভিত্তিতে লেখালেখির মাধ্যমে ইলমের প্রসার 
ঘটানো: 


188 


যোগ্যতার শর্তে সংকলন ও তাসনীফ-তালীফের কাজ করা উচিত । 
সংকলন ও তাসনীফ-তালীফের গুরুত্ব আলোচনা করতে গিয়ে খতীব 
বাগদাদী (রহ.) বলেন, 
Je 2s Ul fs 2 ty LD S52 Ba es 
Nl dlls 023 sz; 553 
“(লেখিলেখি) এর দ্বারা হেফজ শক্তিশালী, অন্তর ধারালো, তবিয়ত 
সুচারু এবং বর্ণনা তীক্ষ হয়। যুগ যুগ ধরে প্রশংসা জারি থাকে এবং 
ছাওয়াব হাসিল হয় এবং এটা তাকে শেষদিন পর্যন্ত অমর করে 
রাখে’ যেমন বলা হয়- 
Slpb blot Sods Jets we SS lll G3 13 S53 
‘জাতি মরে যায় কিন্তু ইলম তাদের স্মরণ জীবিত রাখে। আর 
জাহেলরা মরার পর মৃতদের সঙ্গে মিলিত হয় 
আরেকজন জ্ঞানী ব্যক্তি বলেন, 
dsl edly LS le 
“মানুষের ইলম হচ্ছে তার অমর সন্তান '' 
আবুল ফাতহ আলী ইবন মুহাম্মাদ আলবুস্তী বলেন, 
SIE: ISS A a 5 SG G2 eA SS 05% 
HS 133 Gb fd or 3 ee BS Bl Ft Sl 


189 


“মানুষ বলে, বংশ দ্বারা মানুষ স্মরণীয় হয়, এর দ্বারা তার নাম বাকি 
থাকে তাই যদি বংশ না থাকে তবে কেউ তাকে স্মরণ করে না। 
আমি তাদেরকে বলব, আমার বংশ হচ্ছে আমার ইলম ও হেকমতের 
দুষ্প্রাপ্যতা । সুতরাং কেউ যদি স্মরণকারী বংশ চায় তবে সে যেন 
এই পথই বেছে নেয় 


আর সংকলনের ক্ষেত্রে মানুষের হাতে নেই এমন বিষয় বেছে নেওয়া 
কিংবা পুরান বিষয় হলে তাতে নতুনত্ব আনতে আলোচনার আঙ্গিক 
পরিবর্তন করে সংকলনের কাজ সম্পন্ন করা প্রশংসনীয় । সংকলনের 
ক্ষেত্রে অতি বিস্তারিত আলোচনা কিংবা বুঝতে অক্ষম সংক্ষিপ্ত বর্ণনা 
উভয়টি পরিহার করা উচিত৷ বারবার পাঠ ও অসংখ্যবার নজর 
দেওয়া ছাড়া পাণ্ডুলিপি না ছাড়া । সংশোধন ও পরিমার্জন করার 
পরই কেবল পাণ্ডুলিপি ছাড়া । তবে যোগ্যতা অর্জন করা ছাড়া এসব 
কাজে হাত না দেওয়া বাঞ্চনীয় । কেননা এটা নিজের মূল্যবান সময় 
নষ্ট এবং পাঠককে ক্ষতিগ্রস্ত করা ছাড়া আর কিছু নয়। 


এক. দরসের মজলিসে বসার পূর্বে সকল প্রকার নাপাকি থেকে দেহ 
ও কাপড় পরিচ্ছন্ন ও পবিত্র করা এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার 
করা। কাপড় পরিধানের ক্ষেত্রে যমানার নেককার লোকদের 
অনুসরণ করা, যাতে ইলম ও শরীয়তের মর্যাদা বুলন্দ হয়। ইমাম 
মালেক (রহ.) হাদীছের দরসে বসার আগে গোসল করতেন, সুগন্ধি 


190 


ব্যবহার করতেন, নতুন কাপড় পরিধান করতেন এবং মাথার ওপর 
চাদর ঝুলিয়ে দিতেন । অতপর দরসের মসনদে উপবেশন করতেন। 
আর দরস শেষ না হওয়া পর্যন্ত মজলিসে সুগন্ধিযুক্ত কাঠি জ্বালিয়ে 
রাখতেন তিনি বলতেন, 


ys IT ss de Dl be Bld > pir l 
‘আমি এভাবে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাদীছের 
প্রতি সম্মান প্রদর্শন করতে ভালোবাসি ৷’ 
বস্তুত সাধ্য থাকা অবস্থায় কাপড়-চোপড়ে শান-শওকত অবলম্বন 
করা মন্দ বা নিন্দনীয় নয়। আলী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, 
LS) 55 le del 035 WE cS lL oll a 
ES) 5 Lb 2 DE LZ SS lA ES 
EF SE Ely AYN 0s Lj daa J lashilt5 
4 lb GS USE dw drm YS ole 


‘কাপড় নতুন ও পরিচ্ছন্ন রাখো । কেননা তা পুরুষের সোন্দর্য এবং 
এর দ্বারা তুমি সম্মান ও মর্যাদা লাভ করবে। কাপড়ের ক্ষেত্রে বিনয় 
পরিহার করো। কেননা তুমি মনে যা গোপন করো আল্লাহ তাআলা 
তা জানেন জীর্ণশীর্ণ বস্তু তোমাকে রবের নিকটবর্তী করে না; যদি 
তুমি অপরাধী হও । পক্ষান্তরে বস্ত্রের চাকচিক্য তোমার কোনো ক্ষতি 
করবে না, যদি তুমি প্রভুকে ভয় করো 


191 


দরসে যাওয়ার আগে দুই রাকাত ইস্তেখারা সালাত আদায় করা 
উচিত (যদি মাকরূহ সময় না হয়)। অবশ্য প্রত্যেক ব্যক্তির দিনে 
অন্তত একবার এই সালাত আদায় করা দরকার ৷ জাহেলী যুগের 
লোকেরা তাদের সব কাজ শুরু করার আগে ॥১;১৮ ৮% তথা 
ভাগ্য গণনার শর দ্বারা শুরু করত ইসলাম এর বিরুদ্ধে এমন এক 
পন্থা বাতলে দিয়েছে যাতে তাওহীদ ও একত্ববাদ, আল্লাহ তাআলার 
প্রতি মুখাপেক্ষিতা ও নিজের সবকিছু তার ওপর হাওয়ালা করার 
অনুশীলনী রয়েছে। অতপর নশরে ইলম, তাবলীগে দীন, শরঈ 
বিধানের প্রচার-প্রসার, রবের হুকুম-আহকাম মানুষের কাছে পৌঁছে 
দেওয়া এবং ইলম বৃদ্ধির নিয়তে দরসে গমন করবেন দরস শুরু 
করার আগে সলফে সালেহীনের জন্য দু'আ করবেন। দরসের 
উদ্দেশ্যে কক্ষ থেকে বের হওয়ার আগে এই দুআ পাঠ করা উচিত- 


Jel ll HI Sols Jalsa Sf Beh 
সেই সঙ্গে নিম্নোক্ত দু‘আটিও পাঠ করা চাই- 

ALN NV, > YN Dl de cy dls 
দরসের মজলিসে পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ তা'আলার জিকির 
জারি রাখা উচিত । মজলিসে পৌঁছার পর সর্বপ্রথম উপস্থিত সকলকে 


সালাম প্রদান করা চাই । অতপর আল্লাহ তা'আলার কাছে তাওফীক 
ও সাহায্য কামনা করে উত্তাদ দরস শুরু করবেন। চেষ্টা করবেন 


192 


কেবলামুখী হয়ে দরসের মজলিসে উপবেশন করতে ৷ কেননা হাদীছে 
Elis ENG EIS lil dit Led I 
‘ওই মজলিস সর্বোত্তম যা কিবলামুখি হয়৷’ [মু‘জামুল আওসাত; 
৮৩৬১] 
অত্যন্ত বিনয়, নম্রতা, গাষ্ভীর্যতার সঙ্গে চারজানু অথবা মাকরূহ নয় 
এমন যে কোনো পন্থায় উপবেশন করবেন। কিন্তু এক পা উঠিয়ে, পা 
ছড়িয়ে দিয়ে, ডানদিক কিংবা বামদিক অথবা পেছনের দিকে কোনো 
বস্তুর সঙ্গে হেলান দিয়ে উপবেশন করা উচিত নয়। দরসের 
মজলিসে অহেতুক হাসি-মশকরা, ঠাট্টা-বিদ্রপ থেকে বিরত থাকা 
কর্তব্য। কেননা এর দ্বারা নিজের ব্যক্তিত্ব ও আভিজাত্য হাস পায়। 
যেমন বলা হয়- 
4 Be Gh HIS SR Ml Tn 
‘যে অহেতুক হাসি-মশকরা করে সে এর দ্বারা হালকা হয়ে যায় । 
আর যে ব্যক্তি যে কাজ বেশি করে সে সেই কাজ দ্বারা পরিচিত 
হয় 
ক্ষুধা, পিপাসা, দুশ্চিন্তা, রাগ-ক্রোধ, তন্দ্রাচ্ছন্নতা, অতিরিক্ত ঠাণ্ডা 
কিংবা অতিরিক্ত গরমের সময় এবং মানসিক পেরেশানির অবস্থায় 


দরস দেওয়া উচিত না। কেননা এসব পরিস্থিতিতে দরস দিলে 
অনেক সময় ভুল উত্তর কিংবা ভুল ফাতাওয়া দেয়ার আশঙ্কা থাকে । 


193 


তিন. মজলিসে একটু উঁচু স্থানে উপবেশন করা বাঞ্চনীয় । উপস্থিত 
লোকদের মধ্যে ইলম ও বয়সের দিক দিয়ে জৈষ্ঠকে বিশেষ সম্মান 
করা কাম্য। আর অবশিষ্টদের সঙ্গেও কোমল ব্যবহার করা চাই । 
দরসে শরীক সকলকে সালামের মাধ্যমে সম্মান জানানো, হাস্যোজ্্বল 
চেহারায় কথাবার্তা বলা শোভনীয়। উপস্থিত ছাত্রদের প্রতি 
প্রয়োজনের সময় পূর্ণদৃষ্টি দিয়ে তাকানো এবং বক্রভাবে না 
তাকানো। কেউ যে কোনো বিষয়ে জিজ্ঞেস করলে কিংবা দরস 
বিষয়ে কথা বলতে চাইলে তার সঙ্গে বিশেষভাবে মনোযোগী হয়ে 
কথা বলা এবং উত্তর প্রদান করা একজন আদর্শ উত্তাদের অন্যতম 
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য । প্রশ্নকর্তাকে দুর্বল ভেবে তার প্রতি ভ্রক্ষেপ না 
করা অহংকারের লক্ষণ । এটা উত্তাদের জন্য কখনই মানানসই নয়। 


চার. যে কোনো বিষয়ের দরস শুরু করার আগে বরকত লাভের 
উদ্দেশ্যে কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করে নেওয়া উত্তম । 
কেরাত পাঠ সমাপ্ত হওয়ার পর নিজের জন্য, ছাত্রদের জন্য এবং 
সকল মুসলিমের জন্য দু'আ করা যেতে পারে। অতপর আউযুবিল্লাহ, 
বিসমিল্লাহ পাঠ এবং হামদ-ছানা ও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের ওপর দরূদ পাঠ করবেন। এরপর সম্ভব হলে ইমাম, 
মুজতাহিদ, স্বীয় উত্তাদ-মাশায়েখে কেরাম ও মা-বাবার জন্য বিশেষ 
দু‘আ করে তারপর দরস শুরু করবেন। 


পাঁচ, একাধিক দরসের বিষয় হলে মর্যাদার দিক বিবেচনা করে 
একটিকে আরেকটির আগে রাখা উচিত ৷ সুতরাং প্রথমে তাফসীরুল 
কুরআন, তারপর হাদীছ, এরপর উসুলে দীন, উসূলে ফিকহ, অতপর 


194 


উচিত । দরসে যেখানে বিরতি দেওয়ার সেখানে বিরতি দেওয়া এবং 
যেখানে সবক চালিয়ে নেওয়া দরকার সেখানে চালিয়ে নেওয়া 
ভালো । দীনের বিষয়ে সন্দেহ সৃষ্টি করে এমন কিছু দরসে উপস্থাপন 
করলে তার জবাব দিতে বিলম্ব করা উচিত নয় । হয়ত ওই বিষয় ও 
তার জবাব একসঙ্গে উল্লেখ করতে হবে নতুবা কোনোটাই উল্লেখ 
করা যাবে না। আর দরস বিরক্তিকর দীর্ঘ কিংবা বুঝতে অক্ষম 
সংক্ষিপ্ত করাও অনুচিত । এসব ক্ষেত্রে ছাত্রদের গ্রহণ ক্ষমতার কথা 
অবশ্যই বিবেচনায় রাখতে হবে। 


ছয়, দরসে প্রয়োজনের চেয়ে উচ্চস্বরে কথা বলা শোভনীয় নয়। 
আবার বেশি নিচু স্বরেও হওয়া অনুচিত। পাশে অন্য দরস চললে 
তাদের যেন সমস্যা না হয় সেটা উত্তাদ-ছাত্র সবাইকে নিশ্চিত করতে 
হবে। আল্লাহ তা‘আলা নিম্নস্বর পছন্দ এবং উচ্চস্বর অপছন্দ 
করতেন । বর্ণিত হয়েছে- 

lord 2s a Syd 4 Hl! 
‘আল্লাহ তা‘আলা নিম্নস্বর পছন্দ এবং উচ্চস্বর অপছন্দ করেন 
[মুসনাদে উমর] 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এমনভাবে 
কথা বলা যাতে শ্রোতারা তা উপলব্ধি করতে পারে এবং তিনি কথা 
শেষ করে কিছুটা বিরতি দিতেন, যাতে কেউ কোনো বিষয়ে না 
বুঝলে জিজ্ঞেস করতে পারে। আর ছাত্রদের উচিত, উত্তাদের কথা 


195 


শেষ করতে দেওয়া এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে তিনি 
নিজ থেকে কথা থামালে তখন জিজ্ঞেস করা৷ অন্যথায় আলোচনার 
বিষয় বিক্ষিপ্ত হয়ে যায়। ইমাম শাফেয়ী (রহ.)-কে দরসে মধ্যে 
কোনো কিছু জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, 

5b drs sls rts 
‘আগে আমার কথা শেষ করি তারপর তোমার প্রশ্নের জবাব দেওয়া 
যাবে॥’ 
দরসে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হক বস্তু জানা। অতএব হক 
জাহির হয়ে যাওয়ার পর তা সহজে মেনে নিতে হবে এবং 
অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। 
কেননা অনেক সময় তা ঝগড়া ও মনমালিন্যের কারণ হয়ে দাঁড়ায় । 
এই মজমাকে দুনিয়া ও আখেরাতের মঙ্গলের মাধ্যম বলে মনে 
করতে হবে। আর স্মরণে থাকবে আল্লাহ তাআলার বাণী- 


AISI © SAAS 5 Ge ots BS Ged) 
‘যাতে তিনি সত্যকে সত্য প্রমাণিত করেন এবং বাতিলকে বাতিল 


করেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে ৷’ {সূরা আল-আনফাল, 
আয়াত: ৮} 


অর্থাৎ হক সাব্যস্ত ও বাতিল প্রকাশিত করার নিয়তে দরস প্রদান ও 
গ্রহাণ করা । 


196 


আট. দরসে কেউ শিষ্টাচারবহির্ভূত আচরণ করলে কিংবা হাসি- 
তামাশা, অন্যের সঙ্গে কথা বলে, অমনোযোগী হয়, বিনা প্রয়োজনে 
উচ্চবাচ্য করে, সঙ্গীদের কাউকে বিদ্রুপ করে, হক জাহির হয়ে 
যাওয়ার পরও তা মানতে সংকোচ করে কিংবা দরসের জন্য 
অশোভনীয় কোনো কাজ করে তবে তাকে শাসানো উত্তাদের একান্ত 
দায়িত্ব । অবশ্য এরজন্য হেকমত অবলম্বন করা এবং এমন কোনো 
পন্থা গ্রহণ করা যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। 


নয়. দরসের আলোচনায় ইনসাফের প্রতি খেয়াল রাখতে হবে। 
প্রশ্নকর্তার জ্ঞানের পরিধি বিবেচনা করে তার উত্তর দিতে হবে। 
বুঝতে অক্ষম এমন তাফসিলী জবাব প্রদান করা ঠিক নয়। নিয়ম 
হচ্ছে প্রত্যেক ব্যক্তির সঙ্গে তার আকল অনুযায়ী আচরণ করা । আর 
কোনো ছাত্র যদি নিজের না জানা বিষয়ে প্রশ্ন করে তবে নির্দ্বিধায় 
বলে দেওয়া- 4০1) ‘আমি জানি না৷’ 


বস্তুত এটা আদৌ দোষের কিছু নয়। বরং সৎসাহস ও ইলমী 
আমানত রক্ষার আলামত ৷ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, 
2 0b lel Dl a 9S ib bs de cr rll 

Sl dll VU Js of dl 
‘হে লোক সকল! যে ব্যক্তি জানে কেবল সেই যেন কথা বলে। আর 


যে জানে না সে যেন বলে, ‘আল্লাহই ভালো জানেন’। কেননা না 
জানা বিষয়ে ‘আল্লাহই ভালো জানেন’ বলাও ইলমেরই এক অংশ’ 


197 


জনৈক পূৰ্বসূরী মনীষী বলেছেন- 
las SY 
‘আমি জানি না বলতে পারা ইলমের অর্ধেক 
aslis cel SAY Js tS) 


‘যে আলেম ‘আমি জানি না’ কথাটি বলতে ভুলে যায় তার কথা ভুলে 
পতিত হয়’ 


শুধু নিজেই নয়, শিক্ষার্থীদেরকেও এ কথাটির প্রশিক্ষণ দিতে হবে। 
আর মনে রাখতে হবে যে, ‘আমি জানি না’ কথাটি বললে সম্মান 
কমে না বরং বাড়ে । কেননা হাজার হাজার মাসআলা থেকে দুয়েকটি 
জানার বাইরে থাকা আদৌ দোষের বিষয় নয়। তাই এ কথাটি তার 
আমানতদারী, সততা, বিশ্বস্ততা, মানসিক স্বচ্ছতা এবং রবকে ভয় 
করার আলামত । 


সালফে সালেহীন বলেন, কথাটি বলতে কেবল তারাই সংকোচ ও 
লজ্জাবোধ করে, যাদের দীনদারী দুর্বল এবং আল্লাহ তা‘আলাকে 
যথাযথভাবে ভয় করে না। কেননা, জানি না বলে মানুষের চোখ 
থেকে পড়ে যাওয়ার ভয়ে সে আল্লাহ তা'আলার চোখ থেকে পড়ে 
যাচ্ছে । কখনও কখনও না জানা সত্ত্বেও তা বলার কারণে পরে ভুল 
ধরা পড়ে । ফলে মানুষের চোখে বড় হওয়ার নিয়তে বলতে গিয়ে 
উল্টো তাদের দৃষ্টিতে ছোট হয়ে যায়৷ স্বয়ং আল্লাহ তা‘আলাই 


198 


ওলামায়ে কেরামকে এই শিষ্টাচার শিক্ষা দিয়েছেন খিজির (আ.) ও 
মুসা (আ.)-এর ঘটনা এর প্রমাণ । 


দশ. দূর থেকে আগত তালেবে ইলমের প্রতি বিশেষ খেয়াল রাখা 
চাই তাদের প্রতি অধিক স্নেহসুলভ আচরণ করা দরকার ৷ যাতে 
তার একাকীত্ব ঘুচে যায়। আর তার দিকে বারবার অপরিচিতের 
দৃষ্টিতে তাকানো কাম্য নয় । কারণ এতে তার মানসিক অবস্থা ভেঙে 
যায়। 


এগার. দরস শেষে ০141; কথা বলার প্রচলন আছে। তবে উত্তম 
হলো দরস শেষ করার আগে এমন কোনো কথা বলা যা দরস শেষ 
হওয়ার আলামত বলে অনুভূত হয়। দরস শেষ হওয়া মাত্রই উত্তাদ 
মজলিস থেকে উঠবেন না বরং কিছুক্ষণ অপেক্ষা করবেন। এতে 
বিশেষ ফায়েদা রয়েছে। যেমন কারো কোনো প্রশ্ন থাকলে সে ওই 
সময়ে তা জিজ্ঞেস করতে পারবে তাছাড়া ছাত্রদের ভীড়ে পড়ার 
মতো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হবে না। মজলিস শেষ করে 
দাঁড়ানোর মুস্তাহাব দু‘'আর কথা ভুলবেন না৷ যথা- 


CIAL SH DARLIN SIAL ILGS MSE 


‘তোমার পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ! তোমার প্রশংসার সাথে। 
আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ছাড়া কোন সত্য উপাস্য নাই । আমি 
তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে তওবা 
(প্রত্যাবর্তন) করছি’ [তিরমিযী; ৩৪৩৩] 


199 


বারো. যে বিষয়ে জানাশোনা নেই দরসে সে বিষয় নিয়ে আলোচনা 
করাই ঠিক নয়: 


কেউ এ রকম কথা ওঠালে তা তড়িৎ থামিয়ে দেয়াই উত্তম । কেননা 
এটা দীন নিয়ে তামাশা করা এবং মানুষের মধ্যে নিজেকে বড় করে 
তোলার মিথ্যা প্রয়াস । এ ব্যাপারে হাদীছে কঠোর বাণী উচ্চারিত 
হয়েছে- 
US GH 38 EX TC ERM il she 4 Pe ht dss SN 
যাকে যা দেওয়া হয়নি তার সেটার দাবিদার মিথ্যার পোশাক 
পরিধানকারীর ন্যায় ৷’ [বুখারী: ৫২১৯; মুসলিম: ২১২৯] 
ইমাম আবূ হানীফা (রহ.) বলেন, 
Flirts y 
‘যে সময় আসার আগেই নেতৃত্ব চায়, সে অবশিষ্ট জীবন লাঞ্চজনার 
মধে কাটায় 


এছাড়া এর দ্বারা শ্রোতারাও ক্ষতিগ্রস্থ হয় এবং তারা ভুল জিনিসের 
জ্ঞান নিয়ে পরবর্তী জীবনে সমস্যার সম্মুখীন হয়। আবূ হানীফা 
(রহ.)-কে বলা হলো- 

J 2 VY IGN JG tb Sl al S 02 WS ll S 


ll 


200 


‘এক মজলিসে ফিকহের আলোচনা চলছে। তিনি বললেন, তাদের 
কোনো যিম্মাদার আছে কি? তারা জানালেন, না। তিনি বললেন, 
এরা কখনই ফিকহ হাসিল করতে পারবে না॥' 


201 


এক. তালীম ও শিক্ষাদীক্ষা প্রদানকে আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জন, 
ইলমের প্রচার-প্রসার, ইয়াহইয়ে দীন, হক জাহির ও দায়েম রাখা, 
বাতিল ধ্বংস করা, আলেমের সংখ্যা বাড়িয়ে উম্মতের কল্যাণ বৃদ্ধি 
করা, এদের সর্বশেষ ব্যক্তি থেকেও সদকায়ে জারিয়ার একটি অংশ 
এবং তাদের পক্ষ থেকে রহমত প্রাপ্তির দু'আ লাভ, তাদেরকে 
আল্লাহ তা‘আলা ও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
সামনে ইলমের সিলসিলায় প্রবিষ্ট করা এবং দীনের বাহক ও ইলমে 
ওহীর ধারকের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ নেক কাজের অংশ 
বলে মনে করা চাই৷ কেননা ইলমে দীন শিক্ষা করা এবং শিক্ষা 
দেওয়া দীনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ । 


দুই. তালেবে ইলমের ইখলাস নাই- এই অযুহাতে তাকে ইলম থেকে 
বঞ্চিত রাখা যাবে না । কেননা তার নেক নিয়তের আশা সুদূরপরাহত 
নয়। অনেক সময় তালেবে ইলমের সহীহ সমঝ না থাকার কারণে 
প্রথমে নেক নিয়ত থাকে না কিন্তু বুঝ আসার পর নিয়ত ঠিক হয়ে 
যায় । পূর্বসূরীগণ বলতেন, 


db NL =: 5 Sb Dl SLL 


202 


‘প্রথমে গায়রুল্লাহর জন্য ইলম শিখতাম কিন্তু তা আল্লাহ তাআলার 
জন্য হওয়া বৈ অস্বীকার করেছে’ 


কথাটির অর্থ হচ্ছে হয়ত প্রথম প্রথম নিয়ত সহীহ ছিল না বটে, 
কিন্তু পরবর্তীতে বুঝ আসার পর তা ঠিক হয়ে গেছে। আর উত্তাদের 
কর্তব্য হচ্ছে ছাত্রদেরকে নিয়ত সহীহ করার জন্য তাগিদ দেয়া । 
তাদের অন্তরে একথা বদ্ধমূল করতে প্রচেষ্টা চালানো যে, একমাত্র 
নেক নিয়তের দ্বারাই উচ্চমর্যাদা, ইলম-আমল ও হিকমত লাভ করা 
সম্ভব । 


তিন. আল্লাহ তা'আলা ওলামায়ে কেরামের মর্যাদার যে ঘোষণা 
দিয়েছেন ছাত্রদের অধিকহারে তা স্মরণ করিয়ে দেওয়া এবং তাদের 
কুরআন, হাদীছ, শের-আশআর ও বিভিন্ন প্রবন্ধে ইলমের যে 
ফযীলতের কথা বলা হয়েছে সে সম্পর্কে তাদের ধারণা ও জ্ঞান 
দেয়া । যাতে তারা হীনমন্যতায় না ভোগে। 


চার. উস্তাদ নিজে যা পছন্দ করবেন ছাত্রদের জন্যও তাই পছন্দ 
করা উচিত নিজের সন্তানকে যেভাবে মায়ামমতা প্রদান করা হয় 
তালেবে ইলমের প্রতিও সেই মায়ামমতা প্রদর্শন করা কর্তব্য । খুব 
সাধারণ ভাবেই কখনও কখনও তাদের দ্বারা ভুলভ্রান্তি প্রকাশ পাবে। 
এরজন্য কখনও শাসনও করতে হবে আবার কখনও মাফও করে 
দিতে হবে উত্তাদগণ একথা অবশ্যই মনে রাখবেন যে, কঠোরতাই 
সংশোধনের একমাত্র পথ নয়। বরং অনেক ক্ষেত্রে আদেশ 
উপদেশের দ্বারা কঠোরতার চেয়ে বেশি ফল পাওয়া যায় । 


203 


পাঁচ. দরস প্রদানের ক্ষেত্রে ফলপ্রসু পদক্ষেপ গ্রহণ করা চাই। 
ছাত্রদেরকে নীতিমালা, কায়েদা-কানুন এবং সুক্ম ও উপকারী 
বিষয়াদি মুখস্ত করাতে উৎসাহিত করা খুবই জরুরী। আর 
অপ্রয়োজনীয় ও অর্থহীন জ্ঞান- যা ছাত্রদের মস্তিষ্ককে বিচলিত করে- 
তা থেকে দূরে রাখা একান্ত বিচক্ষণতার লক্ষণ । 


ছয়, মাসআলা ও আলোচনা বুঝানোর জন্য গ্রহণযোগ্য ও সরল 
উপস্থাপনা অবলম্বন একজন আদর্শ উত্তাদের অন্যতম গুরুত্বপূর্ণ 
দায়িত্ব । মস্তিষ্ক বিক্ষিপ্ত হয় এ ধরনের আলোচনা করা যাবে না। 
উত্তাদ প্রথমে উদাহরণের সাহায্যে মাসআলাটি তুলে ধরবেন। 
ছাত্রদের মধ্যে যারা ধারণক্ষমতা রাখে না তাদের জন্য শুধু 
মাসআলার কাঠামো ও উদাহরণ পেশ করেই ক্ষান্ত হবেন । আর যারা 
সামর্থ্য রাখে তাদের সামনে মাসআলার দলিলের উৎস, হেকমত, 
ইল্লত এবং অন্যান্য সুক্ষাতিসুক্ম্ম বিষয় উল্লেখ করা যেতে পারে। 
মজলিসে যদি এমন কেউ উপস্থিত থাকে যার সামনে সরাসরি 
কোনো শব্দ উল্লেখ করা যায় না, তখন কোনো ইঙ্গিতবাহী শব্দ 
ব্যবহার করা উচিত৷ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
এমনই করতেন। 


সাত, কোনো ব্যাখ্যামূলক দরস শেষ করার পর ছাত্রদের মেধা 
পরীক্ষার জন্য মাসআলা সংশ্লিষ্ট কোনো বিষয় ছাত্রদের সামনে পেশ 
করা যেতে পারে। কেউ জবাব দিতে পারলে তার প্রশংসা করা 
বাঞ্ছজনীয়। আর কেউ না পারলে তাকে হেকমতের সঙ্গে পুনরায় 
বুঝিয়ে দেবেন। 


204 


আট. মাঝেমধ্যে ছাত্রদের পূর্বের মুখস্ত করা বিষয় জানতে চাইবেন। 
শাখাগত মাসআলা ইত্যাদি উল্লেখ করে স্মৃতিশক্তির পরীক্ষা নেওয়া 
দরকার ৷ যে ছাত্র জবাব দিতে পারবে অন্যের সামনে তার প্রশৎু 
করে তার হিম্মত ও অন্যের অনুপ্রেরণা বাড়াবেন । আর কেউ না 
পারলে অন্যের সামনে তাকে হেয় করবেন না। বরং উৎসাহিত 
করবেন। 


নয়. কোনো ছাত্রকে তার সাধ্যের বাইরে চেষ্টা-মুজাহাদা করতে 
দেখলে সহজতা অবলম্বনের পরামর্শ দেওয়া উচিত। এক্ষেত্রে 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাদীছের কথা স্মরণ 
করিয়ে দেওয়া যেতে পারে। যাতে তিনি উম্মতকে তার সাধ্যের 
বাইরে কাজ করতে বারণ করেছেন। এক্ষেত্রে তার বাণীটি প্রবাদের 
মতো সর্বজনবিদিত হয়ে আছে। যথা- 


AE Ys ESSN SSG 
‘দিনরাত চলমান বাহন গন্তব্যে পৌঁছতে পারে না এবং তার 
পৃষ্ঠদেশও ঠিক থাকে না’ [শু‘আবুল ঈমান: ৩৮৮৬, যঈফ] 


ox be all or 151 
‘যতটুকু সাধ্য আছে ততটুকু আমলের বোঝা বহন করো 


205 


রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সর্বত্র সহজতা 
দান করেছিলেন। কিন্তু কোনো কোনো সাহাবী সেই সহজতা গ্রহণ 
না করে নিজের ওপর কঠিন আমল চাপিয়ে নিয়েছিলেন। পরে 
সেজন্য অনেকে অনুশোচনাও করেছেন। যেমন আমর ইবন আস 
রাদিয়াল্লাহু ‘আনহু নিজের ওপর দীর্ঘ কিয়াম আবশ্যক করে নিয়ে 
পরে তাতে দুর্বল হয়ে পড়েছিলেন এবং বলেছিলেন- 


dhl J Los >) EIS 


হুশ, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দেওয়া অবকাশই 
যদি গ্রহণ করতাম!’ 


কারণ হচ্ছে, ধারাবাহিক আমল আল্লাহ তা'আলার কাছে খুবই প্রিয় । 
তাই কিছুদিন সাধ্যের বাইরে মেহনত-মুজাহাদায় লিপ্ত থেকে পরে 
দুর্বল হয়ে সেটা বাদ দেয়ার চেয়ে সার্বক্ষণিক অল্প মুজাহাদাই উত্তম । 


দশ. সর্বদা ছাত্রের বাহ্যিক ও অভ্যন্তরীণ চাল-চলন, আদব-আখলাস 
ও স্বভাব-চরিত্রের অবস্থার প্রতি খেয়াল রাখবেন তাদের দ্বারা 
নাজায়েয, মাকরূহ, অশিষ্টাচার, উত্তাদদের প্রতি বেয়াদবি কিংবা 
অপ্রয়োজনীয় কোনো কিছু প্রকাশ পেলে সংশ্লিষ্ট ছাত্রের নাম উল্লেখ 
না করে শাসন করা বেশি কার্যকর । এতে কাজ না হলে তাকে 
ব্যক্তিগতভাবে বারণ করতে হবে। তাতেও কাজ না হলে তখন 
প্রকাশ্যে কঠোরভাবে শাসন করা যাবে। যাতে তার শাস্তি দেখে 
অন্যরাও শিক্ষা পায়। আর তাতেও কাজ না হলে তখন শাস্তিমূলক 
কঠোর ব্যবস্থা নেয়া 


206 


এগার. ছাত্রদের কল্যাণ সাধন এবং তাদের মন স্থির রাখার জন্য 
সর্বাত্মক প্রচেষ্টা করবেন । দরকার হলে এবং সাধ্য থাকলে আর্থিক 
সহযোগিতা করবেন। কেননা আল্লাহ তা'আলা ওই বান্দার সঙ্গে 
থাকেন যে বান্দা অপরজনের উপকার করে। আর এই বিষয়টি যদি 
তালেবে ইলমের ক্ষেত্রে হয় তাহলে তো এর ফযীলতের তুলনাই 
নেই । কোনো ছাত্র নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি অনুপস্থিত থাকলে 
তার খোঁজখবর নেবেন, প্রয়োজনে চিঠি বা ফোনের মাধ্যমে খোঁজ 
নেয়ার চেষ্টা করবেন। কেউ অসুস্থ হলে তার সেবা-যত্নু করবেন। 
কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করবেন । পেরেশান হলে তাকে 
স্বান্তনা দেবে। মনে রাখতে হবে নেককার তালেবে ইলম উত্তাদের 
জন্য দুনিয়া-আখেরাতের সবচেয়ে বড় সাফল্য বয়ে আনে এবং সেই 
তার সবচেয়ে বড় আত্মীয়-আপনজন। 


যাবতীয় দায়িত্ব যথাযথ ভাবে পালন করেন। তার প্রতি কোমলতার 
ডানা সম্প্রাসারিত করবেন। আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেন, 

[No lA ® Gall 2 BEET I ISS AT ¥ 
‘আপনি মুমিনদের মধ্যে আপনার অনুসারীদের জন্য বিনয়ের ডানা 
সম্প্রসারিত করুন ৷’ {সূরা আশ-শুণআরা, আয়াত ২১৫} 


207 


CEH LES Shr ls heh) Leads dt 
‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা‘আলা 
আমাকে বিনয়ী হওয়ার আদেশ করেছেন’ [মুসলিম: ২৮৬৫] 

EE TOTES 
‘যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তা'আলা তার মর্যাদা বৃদ্ধি করেন” 
[মুসলিম: ২৫৮৮] 
এটা তো সাধারণ মানুষের প্রতি বিনয়ী হওয়ার ফায়েদা। আর এটা 
যদি হয় সন্তানতুল্য তালেবে ইলমের প্রতি তাহলে তার মর্যাদা কত 
উঁচুতে হতে পারে? হাদীছে আরো বলা হয়েছে- 
0S 0 IS Nl 
‘তোমরা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নম্র ব্যবহার করো ৷’ [তাখরীজু 
আহাদীছিল এহইয়া: ৩/২১৮, যঈফ] 
ফুজাইল (রহ.) থেকে বর্ণিত হয়েছে- 
LSI BIS, db sly roll x lil dls Bl 
‘আল্লাহ তা‘আলা বিনয়ী আলেমকে পছন্দ করেন এবং যে ব্যক্তি 


আল্লাহ তা‘আলার জন্য বিনয়ী হয় তিনি তাকে হিকমতের অধিকারী 
করেন’ 


208 


ছাত্রদের সঙ্গে তাদের মর্যাদা বজায় রেখে কথা বলা, সম্বোধন করা 
এবং সুন্দর নাম ব্যবহার করা বাঞ্চনীয় । আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহু 
থেকে বর্ণিত- 


J LLSl aol G2 9 IT oy le dl bo lJ) ON 
‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে 
তাদের সম্মান রক্ষার্থে উপনামের সঙ্গে সম্বোধন করতেন’ 


সুতরাং ছাত্ররা সাক্ষাত করতে এলে তাদেরকে মারহাবা বলা, 
হাসিমুখে কথা বলা আলেমের শান হওয়া চাই । আর যাদের মধ্যে 
ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা দেখা যায় তাদের প্রতি একটু বেশি যত্ব 
নেওয়া বিচক্ষণতার পরিচয় । কারণ, হেকমতকে যথাস্থানে রাখাই 
বুদ্ধিমানের কাজ। 


209 


চতুর্থ পর্ব: ছাত্রদের দায়িত্ব ও করণীয় 

এক. নিজেকে ধোঁকা-প্রতারণা, হিংসা-বিদ্বেষ, বদ আকীদা, 
বদমেজাজ ইত্যাদি পাপ থেকে মুক্ত রাখতে হবে যাতে করে নিজের 
মধ্যে ইলম ও ইলমের সুক্ষাতিসূক্ষ বিষয় প্রবেশ করার পথ খুলে 
যায়। কেননা বলা হয়ে থাকে- 

sls lisle, DLS lo) 
‘ইলম হচ্ছে অভ্যন্তরীণ সালাত, কলবের ইবাদত এবং গোপন 
নৈকট্য 


সুতরাং সালাত যেমন বাহ্যিক অপবিত্রতামুক্ত হওয়া ছাড়া সহীহ হয় 
না তেমনিভাবে কলবের সালাত ইলমও সকল প্রকার পাপ- 
পঞ্ধিলতার সঙ্গে কবুল হবে না৷ সালাফে সালেহীন আরো বলেন, 


5p Sb all 2b BE 5D NAS LS dal SD 
‘ভূমি যেমন শস্য ও ফসলাদি দ্বারা সজীব হয়ে ওঠে তেমনিভাবে 


অন্তরও ইলম দ্বারা সজীব ও জীবস্ত হয়ে ওঠে। আর যখন ইলমের 
সজীবতা সৃষ্টি হয় তখন বাহ্যিকভাবে এর নমুনা প্রকাশ পায় ৷' 


ILS SILI AB Ud lS Esl BALES LNG Sb Yl 
JE oY) PIAS i 


210 


‘দেহে একটি গোস্তপিণ্ড আছে। যদি সেই গোস্তপিণ্ড ঠিক হয়ে যায় 
তবে সারা দেহ ঠিক থাকে আর যদি সেটা ফাসেদ হয় তবে গোটা 
দেহ নষ্ট হয়ে যায়। নিঃসন্দেহে সেই গোস্তপিণ্ড হচ্ছে কলব 
[বুখারী; ৫২; মুসলিম: ১৫৯৯] 
সাহল (রহ.) বলেন, 

J 7 BE Lng 305 dS LS oe l> 
‘ওই কলবের ভেতর ইলমের নুর প্রবেশ করানো হারাম, যে কলবে 
আল্লাহ তা'আলার অপছন্দনীয় কিছু বিদ্যমান থাকে 
দুই. ইলম হাসিলে নিয়ত সহীহ করে নেবে। আল্লাহ তা‘আলার 
করা, বাতেনকে সুশোভিত করা এবং সর্বোপরি উম্মতে মুহাম্মাদীর 
মধ্যে দীনী জাগরণ সৃষ্টি করার নিয়ত করতে হবে। নিয়তকে ঠিক 
রাখাই আসলে সবচেয়ে কঠিন কাজ । সুফিয়ান ছাওরী (রহ.) বলেন, 

35 Abt cdl 

কঠিন মনে করিনি’ 
ইলম অর্জন করার দ্বারা কখনও দুনিয়া কামানোর নিয়ত করবে না। 
কেননা এটা হবে উত্তম বস্তুর তুলনায় অনুত্তম বস্তু গহণ করা কারণ 
ইলম হচ্ছে একটি ইবাদত তাই এতে এখলাস থাকা অপরিহার্য। 
তবেই এতে বরকত হয়। পক্ষান্তরে যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য 


211 


কিছুর নিয়ত করা হয় তবে আমল বাতিল হবে এবং সেটা চরম 
আক্ষেপ ও আফসোসের কারণ হবে। 


তিন. যৌবনের মূল্যবান সময়গুলোকে ইলম অর্জনের পেছনে ব্যয় 
করবে। ইলম বৈ অন্য কোনো কাজে ব্যয় করবে না। এজন্য 
সর্বাত্মক চেষ্টা ও মেধা ব্যয় করতে হবে। মনে রাখবে - 


AK abs > 2 debs Yl 

‘তুমি তোমার সর্বোচ্চ অংশ না দিলে ইলম তোমাকে কিছুই দান 
করবেনা! 
চার. নিজের আর্থিক সঙ্গতির ওপরেই সন্তুষ্ট থাকবে। মনে রাখবে, 
অর্থকষ্ট ছাড়া ইলমের প্রশস্ততা হাসিল করা যায় না। যদি অন্তরকে 
যাবতীয় লোভ ও আশা-আকাঙজ্ককা থেকে মুক্ত রাখা যায় তবেই দিলে 
হেকমতের ঝর্ণাধারা প্রবাহিত হবে। ইমাম শাফেয়ী (রহ.) বলতেন, 
J ade or IF) iss ll 50 ALL dl ln ol AY 

ol lal a5 al G23 ll 
হজ্জত ও রাজত্ব দিয়ে ইলম হাসিল করতে গিয়ে কেউ সফল 
হয়নি । বরং যে নিজের নফসকে বিলিয়ে দিয়ে, সংকীর্ণ জীবিকাতে 
সন্তুষ্ট হয়ে এবং ওলামায়ে কেরামের খেদমত করে ইলম হাসিল 
করেছে একমাত্র সেই সফল হয়েছে’ 
তিনি আরো বলতেন, 


JH de db YAN IY 


212 


“নফসের যিল্পতি ছাড়া ইলম হাসিল করা যায় না 


যে ব্যক্তি পেশা ও অর্থ উপার্জনের ওপর ইলম অর্জনকে প্রাধান্য 
দেবে আল্লাহ তা'আলা তাকে এর বদলায় উত্তম ব্যবস্থা করবেন এবং 
তাকে কল্পনাতীত রিযিক দান করবেন। 


পাঁচ, সময়কে ভাগ করে কাজে লাগাবে। হিফজের জন্য সর্বোত্তম 
সময় হচ্ছে রাতের শেষপ্রহর, গবেষণার জন্য ভোর, লেখালেখির 
জন্য দিনের মধ্যভাগ এবং মুতালাআ-মুজাকারার জন্য রাত । রাতের 
এবং ক্ষুধার্তের সময় পরিতৃপ্তি সময়ের চেয়ে বেশি উপকারী । আর 
হিফজ করার স্থান হিসেবে মনোসংযোগে বিদ্ন ঘটায় এধরনের 
প্রাকৃতিক ও সৌোন্দর্যময় স্থান থেকে দুরে থাকাই শ্রেয় । যেমন, সবুজ 
বাগান, নদীর পাড়, রাস্তার পার্শ্ব, হইচই-চেচামেচির স্থান ইত্যাদি 
কেননা এসব স্থান মানুষের কলবের স্থিতি নষ্ট করে। 


ছয়. ইলমের সুক্ষ্ম বিষয় চর্চা, সহীহ সমঝ হাসিল এবং ক্লান্তি থেকে 
বেঁচে থাকার নিরাপদ উপায় হচ্ছে অল্প পরিমাণ হালাল খাদ্য গ্রহণ 
করা ইমাম শাফেয়ী (রহ.) বলেন, 


LEO SA AO CT SOE V6.0 
‘আমি ষোল বছর ধরে পেট পূর্ণ করে খানা খাইনি” 


এর কারণ হচ্ছে অধিক আহার অধিক পিপাসার কারণ । আর অধিক 
পিপাসা ঘুম আনয়ন করে, মেধা দুর্বল করে এবং শারীরিক প্রফুল্লতা 


213 


খতম করে এছাড়া শারীরিক রোগ-ব্যাধির ব্যাপার তো আছেই । বলা 
হয়- 


SLA 052 ol 5 Le S| sll Ob 


‘অধিকাংশ রোগ যা তোমরা দেখ, তা হয়ে থাকে খাদ্য বা পানীয়ের 
কারণে।’ 


সুতরাং যে ব্যক্তি অধিক পানাহার সত্ত্বেও ইলম অর্জনে সাফল্য চায় 
সে বাস্তবতার সঙ্গে লড়াই করে। তাই খাবার গ্রহণে স্বল্পতা 
আবশ্যক ৷ এক্ষেত্রে হাদীছের নির্দেশ অনুযায়ী আমল করলে অধিক 
ফল পাওয়া যাবে হাদীছে বলা হয়েছে- 

5 be EEG TENSE} - lag aad hl bo - Hl des 
‘মানবসন্তানের পেট পূর্ণ করার চেয়ে অন্য কোনো পাত্র পূর্ণ করা 
এত নিকৃষ্ট নয়। তার জন্য তো মেরুদণ্ড সোজা রাখার জন্য 
কয়েকটি লোকমাই যথেষ্ট । আর যদি তাতে না হয় তবে কেন সে 
পেটের একভাগ খাবার, একভাগ পানি এবং একভাগ তার নিজের 
জন্য বরাদ্দ করে না?’ [মুসনাদ আহমাদ: ১৭১৮৬] 


হাদীছের ব্যাখ্যায় পূর্বসূরীগণ বলেন, 


LS 365 bo lI) gr 


214 


‘পেটের জন্য অব্যাহত ক্ষুধানিপীড়নের চেয়ে উপকারী কোনো বস্তু 
নেই 

সাত. যাবতীয় কাজকর্মে তাকওয়া-পরহেজগারী অবলম্বন করবে। 
পানাহার, লেবাস-পোশাক সর্বত্র হালাল পন্থা অবলম্বনে কঠোর 
থাকবে । সকল প্রকার সন্দেহজনক বস্তু থেকে দুরে থাকবে। 


আট. শরীর ও জেহেন সুস্থ রাখে এই পরিমাণ ঘুমাবে ৷ রাতদিনে 
সর্বোচ্চ আট ঘণ্টার বেশি ঘুমাবে না। এটাই হচ্ছে দিনের এক 
তৃতীয়াংশ । আর যদি এর চেয়ে কম পারা যায় তবে সেটাই করা 
উচিত। আর মাঝেমধ্যে নফস, কলব, জেহেন এবং দৃষ্টিকে চাঙ্গা 
করার জন্য বৈধ কৌতুক করা যেতে পারে। তবে এটা করতে গিয়ে 
সময়, দীন ও আমলের কোনোরূপ ক্ষতি করা যাবে না। আমাদের 
পূর্বসূরীগণগণের অনেকে তাদের ছাত্রদেরকে বিনোদনের স্থানে 
জমায়েত করতেন এবং দীনের ক্ষতি হয় না- এমন বিষয় নিয়ে 
হাসি-কৌতুকও করতেন । তবে অবশ্যই অবৈধ হাসি-কৌতুক, ঠা্টা- 
মশকরা, অট্টহাসির আশ্রয় নেওয়া যাবে না। 

নয়. তালেবে ইলমের অপরিহার্য দায়িত্ব হচ্ছে ক্ষতিকর বন্ধুত্ব থেকে 
দূরে থাকা ৷ বিশেষ করে যদি ভিন্ন শ্রেণীর এবং খেলাধুলায় অভ্যস্ত ও 
নিজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে গাফেল বন্ধু হয় তবে তো কথাই 
নেই৷ সুতরাং তালেবে ইলমের কর্তব্য হচ্ছে এমন ছাত্রের সঙ্গে 
সম্পর্ক ও বন্ধুত্ব রাখা, যে নিজেও উপকৃত হয় এবং অন্যকেও 
উপকৃত করে। 


215 


পূর্বশর্ত । সুতরাং মহব্বতের মাপকাঠি হওয়া দরকার ইলম অতএব 
যে ব্যক্তি বন্ধু হবে তাকে অবশ্যই ইলমের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে 
এবং সে বন্ধুর ইলম হাসিলে ক্ষতিকর এমন কোনো পদক্ষেপ গ্রহণ 
করবে না। 


যদি ইলমের জন্য ক্ষতিকর কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব হয়েই যায় 
তবে দ্রুত তা ছাড়ানোর চেষ্টা করতে হবে । বিলম্ব হলে তা দূর করা 
অসম্ভব হয়ে যেতে পারে। তাই আবার বলি, বন্ধুত্ব করতে চাইলে 
এমন লোকের সঙ্গেই করতে হবে, যে নেককার, দীনদার, মুত্তাকি, 
অধিক কল্যাণের আধার, কম খারাপের অধিকারী, সদাচার । যদি 
ভুলে যায় তবে স্মরণ করিয়ে দেয়, তাকে স্মরণ করালে সহজে মেনে 
নেয় । আলী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, 
GL Bl. Hl CY 
lo > SH be 7 
‘তুমি কখনও জাহেলকে বন্ধু বানিয়ো না। অনেক জাহেল ধৈর্যশীল 
ব্যক্তিকে তার সঙ্গে বন্ধুত্ব করায় নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত করেছে 
কেউ কেউ বলেন, 
atid ais 2 3: Ds ON pr Smal IU 
‘তোমার প্রকৃত বন্ধু সেই, যে নিজের ক্ষতি করে হলেও তোমার 
উপকার করে 


216 


দশ. কষ্ট করা ছাড়া ইলম হাসিল করা যায় না- সর্বদা একথা মনে 
রাখবে ৷ কেননা ইলম অমূল্য সম্পদ ৷ পৃথিবীর কোনো বস্তু দিয়ে এর 
মূল্য পরিমাপ করা সম্ভব নয় । আর একথা চিরসত্য যে, মূল্যবান বস্তু 
কষ্ট স্বীকার করেই হাসিল করতে হয়। মূল্যবান বস্তু শ্রম দেওয়া 
ছাড়া হাসিল হওয়ার কোনো নজির নেই। একারণে আমাদের 
পূর্বসূরীগণ ইলম হাসিলের জন্য কষ্ট স্বীকার করাকে ইলমের সুন্নাত 
বলে মনে করতেন তারা নিজেরাও কষ্ট স্বীকার করতেন এবং 
অন্যকেও এব্যাপারে উৎসাহিত করতেন তারা বলতেন, সুদীৰ্ঘকাল 
সম্মানিত হতে হলে সামান্য সময় কষ্ট স্বীকার ও নিজেকে বিলিয়ে 
দিতেই হবে ইমাম শাফেয়ী (রহ.) বলতেন, 


Se SLATE a HET GL LL 
SS A EE IG BALM SE G8 SE 
‘হে আত্মা! এ তো সামান্য সময়ের জন্য ধৈর্য ধারণ মাত্র । যেন এর 


সময়কাল ভ্রান্ত স্বপ্নকালের মতোই সংক্ষিপ্ত । হে আত্মা! দুনিয়া থেকে 
দ্রুত পৃথক হয়ে যাও ৷ কেননা সুখ-সমৃদ্ধি তো সব সামনে 


217 


৫ম পর্ব 
উত্তাদ ও শায়খদের সঙ্গে তালেবে ইলমের ব্যবহার 

এক. ছাত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোন মাদরাসায় ও 
কোন উত্তাদের কাছ থেকে ইলম হাসিল করবে তা ইস্তেখারার 
মাধ্যমে নির্ধারণ করা। কোথায় তার মেধার বিকাশ ঘটবে, 
উত্তাদগণের ম্নেহপ্রবণতায় নিজের ইলমী যোগ্যতা বিকশিত হবে, 
তাকওয়া-পরহেজগারী, সততা-দীনদারী অর্জন হবে, লেখাপড়ার মান 
নিশ্চিত হবে ইত্যাদি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে তবে বেশি 
ইলম হাসিল করতে গিয়ে কিংবা প্ৰসিদ্ধি হাসিল করতে গিয়ে দীন, 
আমল ও শিষ্টাচার বিসর্জন দিতে হয় এমন কোনো প্রতিষ্ঠান নির্বাচন 
করা যাবে না। আকাবিরে সলফ বলতেন, 


2 03550 5 5 22 Al 52> 
‘এটা হচ্ছে দীন সুতরাং আপনি দেখুন, কার কাছ থেকে ইলম তথা 
দীন হাসিল করবেন’ 


আমলহীন প্রসিদ্ধ লোকদের কাছ থেকে ইলম হাসিল করার চেষ্টা 
করবে না। ইমাম গাযালী (রহ.) এটাকে অহংকারের মধ্যে শামিল 
করেছেন। কারণ মূল হচ্ছে ইলম হাসিল করা । বলা হয়- 


bs > GEL HAULS LSS 


218 


‘প্রজ্ঞা মুমিনের হারানো সম্পদ, যেখানে তা পায় কুড়িয়ে নেয়” 
অতএব এখানে ব্যক্তিত্বের অহংবোধ গৌণ । তাই যেখানেই বিশুদ্ধ 
ইলম পাওয়া যাবে সেখানেই ছুটে যাবে এবং বাঘ থেকে পলায়ন 
করার ন্যায় মূর্খতা থেকে পলায়ন করবে। আর বাঘ থেকে 
পলায়নকারী ব্যক্তি কিন্তু যে-ই তাকে মুক্তির পথ দেখায় তার কথাই 
মানে। তার ব্যক্তিত্বের খোঁজ-খবর করতে যায় না। আবু নুআইম 
হিলয়াগ্রন্থে উল্লেখ করেছেন, জয়নুল আবেদীন (রহ.) গোলাম যায়দ 
ইবন আসলামের কাছে যেতেন এবং তার মজলিসে বসে ইলম 
হাসিল করতেন। কেউ তাকে বললেন, আপনি সাইয়েদ বংশের 
লোক হয়ে এই গোলামের কাছে যাচ্ছেন! জবাবে তিনি বললেন- 
US ms 08 E> HR 
‘ইলম হচ্ছে অনুসরণীয় । চাই যার কাছেই হোক এবং যেখানেই 
হোক ৷’ 
‘তাই মর্যাদায় নিচু হলেও তার কাছ থেকে ইলম হাসিল করাতে 
দোষ নেই এবং এতে মর্যাদা বাড়বে, ইলমে বরকত হবে। অবশ্য 
মুত্তাকী, পরহেগার ব্যক্তি হলে তার মাধ্যমে তো আরো বেশি উপকৃত 
হওয়া যাবে, এত কোনো সন্দেহ নেই ৷ কিতাবের ব্যাপারেও একই 
কথা প্রযোজ্য । যে কিতাব দ্বারা সত্যিকারের ইলমী উপকারিতা 
হাসিল হয়, আমলের উন্নতি ঘটে তা পাঠ করতে কার্পণ্য করবে না। 
তবে এটাও খেয়াল রাখতে হবে যে, উত্তাদ যেন শরীয়তের ইলমের 
ব্যাপারে দক্ষ হন। তার ব্যাপারে সমকালীন ব্যক্তিগণ আস্থাশীল 


219 


থাকেন। যে আলেম শুধু কিতাবের পেট থেকে ইলম হাসিল 
করেছেন তার কাছে ইলম হাসিল করা থেকে বিরত থাকাই শ্রেয় । 
ইমাম শাফেয়ী (রহ.) বলতেন, 

‘যে ব্যক্তি কিতাবের পেট থেকে ইলম হাসিল করে সে আহকামকে 
ধ্বংস করে’ 

অন্য এক বুযুর্গ বলেন, 

dll 2 Oday Hl S| dial) ists ll 
‘কিতাবী শায়খ’ হচ্ছে সবচেয়ে বড় বিপদের কারণ অর্থাৎ যারা শুধু 
কিতাবের পাতা থেকে ইলম অর্জন করে তারা জাতির জন্য বিপদের 
কারণ ’ 
দুই. উত্তাদকে জটিল রোগীর দক্ষ চিকিৎসক মনে করে তার যাবতীয় 
আদেশ ও পরামর্শ মেনে চলার চেষ্টা করতে হবে। তার সন্তুষ্টির 
প্রতি খেয়াল রাখবে এবং খেদমত করার মাধ্যমে আল্লাহ তা'আলার 
নৈকট্য হাসিল করার চেষ্টা করবে । আর একথার দৃঢ়বিশ্বাস রাখবে 
যে, উত্তাদের জন্য নিজের যিল্লতিতে প্রকৃত সম্মান, বিনয়ী হওয়াতে 
ফখর এবং নম্র হওয়াতে উচ্চমর্যাদা নিহিত। ইবন আবদুল্লাহ ইবন 
আব্বাসের মতো এমন সম্মানী ও রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের বংশের লোক হওয়া সত্ত্বেও যায়দ ইবন ছাবেতের 


220 


বাহনের রেকাবি ধরতেন। কারণ তিনি তার কাছ থেকে ইলম হাসিল 
করেছিলেন। আর তিনি একথা বলতেন, 
Ll Js 01 Gl Ss 


‘আমরা আমাদের উত্তাদ ও আলেমদের সঙ্গে এরূপ ব্যবহার করতেই 
আদিষ্ট হয়েছি ৷’ হাদীছে বর্ণিত হয়েছে- 


AS adds eh TS AILS SUIS gf S 
dis SDS GIVES SEG LSID 
ইলম হাসিল করো এবং ইলম হাসিল করার জন্য গান্তীর্য শিক্ষা 
করো। আর যার কাছ থেকে ইলম হাসিল কর, তার প্রতি বিনয়ী ও 
শ্রদ্ধাশীল হও ৷’ [মু‘জামুল আওসাত: ৬১৮৪, যঈফ] 
মনে রাখতে হবে বিনয়ী হওয়া ছাড়া এবং আনুগত্য প্রদর্শন করা 
ছাড়া ইলম হাসিল করা যায় না । অতএব ইলমী বিষয়ে উত্তাদের যে 
কোনো পরামর্শ মাথা পেতে মেনে নেবে। নিজের ‘সঠিক বুঝে’র 
ওপর উত্তাদের ‘ভুল বুঝ’কেই প্রাধান্য দেবে। 


তিন. উত্তাদকে সর্বদা মর্যাদা ও সম্মানের চোখে দেখতে হবে। তার 
মর্যাদায় বিশ্বাস রাখবে । কেননা এটা নিজের উপকারিতার জন্য খুবই 
ফলদায়ক । জনৈক দাৰ্শনিক বলেন, 


Hall uleys oN > 


শিষ্টাচার ব্যক্তির আকলের মুখপাত্র 


221 


উত্তাদকে সরাসরি ‘আপনি’, ‘সে’, ‘তিনি’ ইত্যাদি শব্দে সম্বোধন 
করবে না। বরং: ৬১৬৮, ০4১৬ ‘মুহতারাম’, ‘সাইয়েদ’ ইত্যাদি 
পূর্ণ সম্মানজনক বাক্যে সম্বোধন করবে। ‘উত্তায এ বিষয়ে কী 
বলেন’, ‘এ ব্যাপারে উত্তাযের রায় কী’ এ ধরনের বাক্য ব্যবহার 
করবে। আর অনুপস্থিতিতে এমন কোনো শব্দ উল্লেখ করে তাকে 
স্মরণ করবে না, যাতে তার মর্যাদাহানী হয়। বরং সম্মান ও 
মর্যাদাজ্ঞাপক শব্দে স্মরণ করবে। যেমন, মুহতারাম 
শায়খ....বলেছেন, উত্তাযে মুহতারাম মাওলানা...বলেছেন ইত্যাদি । 
চার. উত্তাদের মর্যাদা ও হক রক্ষা করে চলবে তার মর্যাদাহানী 
ঘটাবে না। আবূ উমামা বাহেলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
তিনি বলেন, 

Ny 0 BAS nls do 
‘যে ব্যক্তি কোনো ব্যক্তিকে একটি আয়াত শিক্ষা দিলো তবে তিনি 
তার মুনিব 
এসব কারণে উপস্থিত-অনুপস্থিত উভয় অবস্থাতেই উত্তাদের সম্মান 
করবে। আর যদি একান্তই এসব করতে না পারে তবে ওই মজলিস 
ত্যাগ করে অন্যত্র চলে যাবে। ছাত্রদের কর্তব্য হচ্ছে, জীবদ্দশায় 
উত্তাদের জন্য দু'আ করবে, তার সন্তান-সন্ততি ও নিকটাত্মীয়দের 
জন্য দুআ করবে এবং মৃত্যুর পরও তার হক রক্ষা করবে এবং 
কবর যিয়ারত ও ইনস্তেগফার করবে। তার পক্ষ থেকে কিছু দান- 


222 


সদকা করবে উত্তাদের ইক্তেদা ও আদর্শ কখনও পরিত্যাগ করবে 
না। 


পাঁচ, উত্তাদ কর্তৃক কোনো কঠোরতার সম্মুখীন হলে তাতে সবর 
করবে এবং এর ভালো ব্যাখ্যা দাঁড় করবে । এর জন্য কখনই তার 
মহব্বত ও বিশ্বাস ত্যাগ করবে না। এতেই ছাত্রদের অফুরন্ত 
কল্যাণ । এক মনীষী বলেন, 
srl dade po 9 Bis Bons Prd ora lr 
Nb blr dl 
‘যে ব্যক্তি ইলম হাসিল করতে গিয়ে উত্তাদের লাঞ্জনা বরদাশত 
করতে পারে না, সারাজীবন তার মূর্খতার মধ্যে কেটে যায়। আর 
পরিণত হয়’ 


Le 5 Ub cds 


‘ছাত্র থাকতে লাঞ্চ না বরদাশত করেছি । তাই উস্তাদ হয়ে মর্যাদা লাভ 
করতে পেরেছি ৷’ 


জনৈক মনীষী বলেন, 


les Ss 0) ELE uo gna teh 39k GL EBL 0) 


223 


‘যদি চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করো তবে অসুস্থতার ওপর সন্তুষ্ট 
থাকো এবং যদি উদত্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো তবে মূর্খতার 
ওপর ধৈর্যধারণ করো’ 


ছয়. উত্তাদের কঠোরতা ও শাসনকে নিজের জন্য একথা ভেবে 
নেয়ামত বলে মনে করবে যে, তিনি আমার সংশোধন ও ভালোর 
জন্য আমার প্রতি খেয়াল রাখছেন বলেই শাসন ও কঠোরতা 
করছেন। 


প্রবেশ করবে না। চাই তার সঙ্গে অন্য কেউ থাকুক বা না থাকুক । 
বার বার অনুমতি তলব করবে না যদি জানা যায় যে, উত্তাদ তার 
অনুমতি তলব করবে না৷ যদি দরজায় করাঘাত করতে হয় তবে 
খুব মৃদভাবে, আঙুলের নখ দিয়ে আঘাত করবে। অতপর আঙুল 
দিয়ে করবে শেষে হাতের তালু দিয়ে করবে৷ অনুমতি লাভ করার 
পর যদি আম মজলিস লক্ষ্য করা যায় তবে পর্যায়ক্রমে মর্যাদার দিক 
দিয়ে অগ্রগণ্য ব্যক্তিকে সালাম প্রদান করতে থাকবে। আর উচিত 
হচ্ছে উত্তাদের কাছে পরিচ্ছন্ন কাপড়-চোপড় গায়ে প্রবেশ করা । 
হাত-পায়ের নখ কর্তিত এবং চুল পরিপাটি থাকা৷ উত্তাদের কাছে 
কেউ থাকলে এবং তারা কথাবার্তায় লিপ্ত থাকলে সেখানে গিয়ে কথা 
না বলে নিশ্চুপ থাকা। আর উত্তাদ যদি একাকী থাকেন কিংবা 
সালাত, যিকির, লেখা বা মুতালাআয় নিমগ্ন থাকেন এবং তিনি নিজে 
থেকে কথা শুরু না করেন তবে সালাম দিয়ে দ্রুত সেখান থেকে 
224 


বের হয়ে যাবে হ্যাঁ, তিনি অবস্থান করার ইশারা করলে অবস্থান 
করবে এবং অনুমতি ছাড়া সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করবে না। 


আরেকটি বিষয় হচ্ছে, অত্যন্ত পরিচ্ছন্ন ও ফারেগ কলব নিয়ে 
উত্তাদের কাছে হাজির হবে মানসিক উত্তেজনা, ক্ষুৎপিপাসা, রাগ- 
ক্রোধ, ঘুম-তন্দ্রাভাব ইত্যাদি অবস্থায় প্রবেশ করবে না । যাতে উস্তাদ 
থেকে উপকৃত হওয়া যায় এবং তিনি যা বলেন তা যথাযথভাবে ধরে 
রাখা যায় । উত্তাদের কাছে এমন কোনো সময় পড়া জিজ্ঞেস করবে 
না, যখন তা তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কিংবা যে সময় 
তার একান্তই অন্য কাজের জন্য নির্দিষ্ট । উত্তাদের কাছে নিজের জন্য 
কোনো সময় খাস করে নেবে না, যাতে অন্য কেউ শরীক না হতে 
পারে। কেননা এটা অবাঞ্চিত বড়ত্ব ও উত্তাদের প্রতি মূর্খদের 
আচরণের শামিল। 


আট, উত্তাদের সামনে ভদ্রভাবে উপবেশন করবে সে সময় নমতা, 
বিনয় ও নিরবতা পালন করবে উত্তাদের প্রতি তাকিয়ে থাকবে 
এবং কর্ণ খাড়া রাখবে । সব কথা মনোযোগের সঙ্গে শ্রবণ করবে 
যাতে দ্বিতীয়বার জিজ্ঞেস করার প্রয়োজন না হয়। এদিক ওদিক 
তাকাবে না এবং হাতের আস্তিন গোটাবে না, হাত-পা নিয়ে খেলা 
করবে না। দাড়ি-গোঁফ ও নাকে হাত দেবে না এবং নাক থেকে কিছু 
বের করবে না। কেননা এটা খুবই আপত্তিকর এবং ঘৃণিত স্বভাব । 
মুখ খোলা রাখবে না এবং দাঁত দিয়ে আওয়াজ করবে না৷ হাতের 
তালু দিয়ে মাটিতে আঘাত করবে না কিংবা হাতের আঙুল দিয়ে 
মাটিতে দাগ টানবে না। হাতের আঙুল হাতের মধ্যে প্রবিষ্ট করবে 
225 


না। উত্তাদের সামনে দেয়াল বা অন্য কিছুর সঙ্গে হেলান দেবে না। 
উদ্তাদের দিকে পিঠ বা পার্শ্ব দিয়ে বসবে না। প্রয়োজন ছাড়া 
অতিরিক্ত কথা বলবে না । এমন কোনো কথা বলবে না, যাতে হাসির 
উদ্ৰেক হয় কিংবা যাতে অশ্লীল বাক্য মেশানো থাকে অথবা 
অশিষ্টাচারপূর্ণ সম্বোধন থাকে৷ বিনা কারণে হাসাহাসি করবে না 
এমনকি কারণ থাকলেও উত্তাদের সামনে অমার্জিত ভঙ্গিতে হাসবে 
না। যদি একান্তই হাসির উদ্রেক হয় তবে শব্দ না করে মুচকি হাসি 
দেবে। প্রয়োজন ছাড়া গলা খাকাড়ি দেবে না । থুথু নিক্ষেপ করবে 
না। নাক থেকে শ্লেম্মা বের করবে না৷ বরং বিনা শব্দে তা রুমাল বা 
কাপড়ের টুকরায় মুছে ফেলবে । আলোচনা-পর্যালোচনার সময় হাত 
ও পা সংযত রাখবে। 


উত্তাদকে এরূপ বলবে না যে, ‘অমুকে আপনার মতের সঙ্গে দ্বিমত 
পোষণ করেন’ তার সামনে কারো গীবত করবে না এবং যদি তার 
দ্বারা কোনো ভুলক্রটি হয়ে যায় তবু তার দোষ তালাশ করবে না। 
নিঃসন্দেহে একজন আলেম মুমিনের মর্যাদা অনেক । তাদের কেউ 
মারা গেলে ইসলামে এমন একটি ছিদ্র দেখা দেয়, যা কোনো কিছু 
দ্বারা ভরাট করা সম্ভব নয় । খতীব বাগদাদী (রহ.) ‘আল-জামে' গ্রন্থে 
উল্লেখ করেন- 


Sly dhl Fm BS SSN sll lx cS Jl msl Ob 
Alle 2 dl sgt Bas VY LS ILD 3 dsl dl 


226 


‘একজন আলেম নিঃসন্দেহে প্রতিদানপ্রাপ্তির বিবেচনায় রোজাদার, 
নফল সালাতে রাত্রিজাগরণকারী এবং আল্লাহ তা'আলার রাস্তায় 
মুজাহিদের চেয়ে বড়। আর একজন আলেম মারা গেলে ইসলামে 
একটি ছিদ্র সৃষ্টি হয়, যা কেয়ামত পৰ্যন্ত কোনো বস্তু দ্বারা ভরাট করা 
সম্ভব নয়’ 


উত্তাদের আসনে, বিছানায় বা জায়নামাজে বসবে না । উস্তাদ যদি 
বসতে বলেন তবু না বসার চেষ্টা করবে । আর যদি একান্তই আদেশ 
করেন এবং তা পালন না করলে তার মনোকষ্ট হয় তখন বসবে 
এবং পরে আগের অবস্থায় ফিরে আসবে। 


নয়. উত্তাদ কোনো বিষয় নিয়ে আলোচনা করলে কান পেতে তা 
শ্রবণ করবে এবং এমনভাবে তা শ্রবণ করবে যেন কোনোদিন তা 
শোনা হয়নি । এটা শ্রোতার শিষ্টাচার । আতা (রহ.) বলেন, ‘আমি 
অনেক সময় কোনো ব্যক্তির মুখ থেকে একটি কথা শুনি। সে 
সম্পর্কে আমি বেশি জানি তবু এমন ভাব করি যাতে মনে হয় তিনি 
আমার চেয়ে বেশি জানেন’ 

তিনি আরো বলেন, ‘অনেক সময় যুবক-তরুণ আমার সামনে কথা 
বলে আর তা আমি এভাবে শ্রবণ করি যে, মনে হয় আমি কোনোদিন 
তা শ্রবণ করিনি । অথচ আমি তার বহু আগ থেকেই তা জানি!’ 
উস্তাদ যদি তার বক্তব্য শুরু করার আগে ছাত্ররা জানে কিনা- 
জিজ্ঞেস করেন এবং ছাত্রদের তা জানাও থাকে, তবু হ্যাঁ বলবে না। 
কেননা এটা উত্তাদের ইলমের প্রতি অনীহা বুঝায় । আবার না-ও 


227 


বলবে না। কেননা তা মিথ্যাকথন হয়ে যায় । বরং বলবে, উত্তাযের 
মুখে শুনতে চাই অথবা উত্তাযের বর্ণনা আমাদের জানার চেয়ে বেশি 
শুদ্ধ ইত্যাদি ৷ 


দশ. উত্তাদের কথার আগে কথা বলবে না এবং তার বক্তব্যের আগে 
বক্তব্য শুরু করবে না৷ উত্তাদের আগ থেকেই উক্ত বিষয় জানার 
দাবি করবে না এবং উস্তাদ যে ধরনের বিষয়েই কথা বলুন না কেন, 
সে কথা কাটার চেষ্টা করবে না। বরং তার কথা শেষ হওয়ার 
অপেক্ষা করবে৷ সাহাবীগণের আমল ছিল এরূপ- 


dS ajle 51S BLE ds IT op «dle Hl pe sll 

LAS CS 1b Al 
‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন 
সাহাবীগণ মাথা নিচের দিকে ঝুঁকিয়ে রাখতেন যেন তাদের মাথার 
ওপর পাখি বসা রয়েছে৷ তিনি যখন নীরব হতেন সাহাবীগণ তখন 
কথা বলা শুরু করতেন’ 


এগার, উত্তাদ কোনো কিছু প্রদান করলে ডানহাতে গ্রহণ করবে 
এবং তাকে দেয়ার সময়েও ডানহাত দিয়ে দেবে। উত্তাদের কোনো 
বস্তুর ওপর নিজের বস্তু রাখবে না। তার দিকে হাত, চোখ বা 
শরীরের অন্য কোনো অঙ্গ দিয়ে ইশারা করবে না। তাকে লেখার 
জন্য কলম দেয়ার প্রয়োজন হলে দেয়ার আগে কলমের হেড খুলে 
দেবে। সামনে দোয়াত রাখলে মুখ খুলে দেবে এবং তড়িৎ লেখার 
উপযোগী করে পেশ করবে তার ছুরি ইত্যাদি দিলে ধারালো অংশ 


228 


আড়ালে রেখে বাড়িয়ে দেবে। আর কখনও উদ্তাদের খেদমত করে 
ক্লান্তি বা লজ্জাবোধ করবে না । বলা হয়ে থাকে- 


53 43S lS 2 GS Tl ON Lb er AMAL YN 


চার ক্ষেত্রে সম্তরান্ত ব্যক্তি লজ্জাবোধ করে না, যদিও তিনি বাদশা 
হোন না কেন। পিতার কাছে পুত্রের দণ্ডায়মান হওয়া, উস্তাদের 
খেদমতে তালেবে ইলমের নিয়োজিত হওয়া, না জানা বিষয় জিজ্ঞেস 
করা এবং মেহমানের খেদমত করা’ 


বার. উত্তাদের সঙ্গে রাতে চললে সামনে সামনে এবং দিনে চললে 
পেছনে পেছনে চলবে । অবশ্য এর বিপরীত কোনো অবস্থা পালন 
করতে হলে সেটা ভিন্ন কথা। অপরিচিত জায়গায় আগে আগে 
চলবে । অপরিচিত লোকদের সামনে উত্তাদকে পরিচিত করিয়ে 
দেবে। উস্তাদ দূরে থাকলে উচ্চস্বরে ডাক দেবে না এবং পিছন 
থেকেও ডাকবে না উত্তাদ কোনো বিষয়ে ভুল করে থাকলে সরাসরী 
সেটাকে ভুল আখ্যায়িত করবে না এবং এরূপ বলবে না যে, 
আপনার এই কাজটা ভুল বা এটা কোনো মতই নয়। বরং 
মার্জিতভাবে তাকে স্বীয় ভুল সম্পর্কে অবহিত করবে যেমন এরূপ 
বলবে যে, ‘মনে হয় এরূপ করা ভালো হবে’ কিন্তু ‘আমার মতে 
এরূপ করা ভালো হবে’ এরকম কথা বলবে না। 


229 


ঙ৬ষ্ট পর্ব: দরসের আদব 


এক. প্রথমে আল্লাহ তা‘আলার কিতাব দিয়ে শুরু করবে। সুতরাং তা 
মজবুতভাবে হিফজ করবে এবং এর অর্থ ও তাফসীর আত্মস্থ করতে 
সচেষ্ট হবে। কেননা এটাই হচ্ছে ইলমের উৎস ও জননী। এরপর 
অন্যান্য শাস্ত্রের প্রয়োজনীয় বিষয়াদী সংক্ষিপ্ত আকারে মুখস্ত করবে। 
ইত্যাদি শাস্ত্র মজবুতভাবে আয়ত্ব করবে। কিন্তু কুরআন বাদ দিয়ে 
নয়। আর কুরআন ও অন্যান্য শাস্ত্র নিয়মিত চর্চা করবে কুরআনের 
তাফসীর ও ব্যাখ্যা শিখবে এবং তা ধরে রাখবে ৷ শাস্ত্র আত্বস্ত করতে 
গিয়ে নিছক কিতাবের ওপর নির্ভর করবে না বরং শাস্ত্র সম্পর্কে 
অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেবে। 


দুই. দরসের সূচনাতেই মাসআলাগত মতভেদের মধ্যে পড়বে না 
এবং মানতেক-দর্শনশান্ত্রও না। কেননা এগুলো জেহেনকে বিক্ষিপ্ত 
করে দেয়৷ বরং প্রথমে নির্দিষ্ট কোনো শাস্ত্রের একটি কিতাব পাঠ 
করবে। তবে সমর্থ থাকার শর্তে উত্তাদের সম্মতি ও পরামর্শ 
সাপেক্ষে একই পদ্ধতিতে একাধিক শাস্ত্রের একাধিক কিতাব পাঠ 
করা যেতে পারে। যে উস্তাদ মাজহাব ও মতভেদ উল্লেখ করে নির্দিষ্ট 
কোনো রায় বা সমাধান প্রদান করেন না তার দরসে শরীক হওয়া 
লাভের চেয়ে ক্ষতিকর। এমনিভাবে সূচনাতে নানান কিসিমের 
একাধিক শাস্ত্র অধ্যায়ন করাও ক্ষতিকর । এতে সময় ও জেহেন 
ক্ষতিগ্রস্থ হয়। বরং নিয়ম হলো একটি শাস্ত্র নিয়ে তা পুরোপুরি 


230 


আত্বস্থ করে অন্য শাস্ত্র ধরা । ইমাম বায়হাকী (রহ.) লেখেন, ‘ইমাম 
শাফেয়ী (রহ.) জনৈক আদীবের কাছে গেলেন এবং তাকে বললেন, 
ছাত্রদের ইসলাহ করার আগে নিজের নফস শুদ্ধ করুন। কেননা 
তাদের দৃষ্টি থাকবে আপনার চোখে নিবদ্ধ । সুতরাং তাদের কাছে 
তাই সুন্দর, যা আপনার কাছে সুন্দর । আর তা অসুন্দর, যা আপনি 
পরিহার করেন। তাদেরকে আল্লাহ তা‘আলার কিতাব শিক্ষা দিন। 
তবে এর জন্য জোড়াজুড়ি করবেন না । কেননা তাতে বিরক্তি সৃষ্টি 
হবে। আবার একেবারে ছেড়েও দেবেন না। এতে তারা কুরআন 
শিক্ষা ছেড়ে দেবে। শিক্ষার্থীকে কবিতার সুন্দর অংশ শিক্ষা দিন। 
উত্তম কথার বর্ণনা দিন। ইলম ছাড়া তাদেরকে অন্য কিছুতে নিয়ে 
যাবেন না। কেননা, একসঙ্গে একাধিক বিষয় শ্রবণ ভ্রষ্টতা সৃষ্টি 
করে।’ 


আর ছাত্ররা যখন পরিণত হবে তখন সব শাস্ত্র অধ্যয়ন এবং তাতে 
পাণ্ডিত্য অর্জন করাতে দোষ নেই । কারণ এটা তার ভবিষ্যত জীবনে 
কাজে দেবে। নূন্যতম মূর্খতার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য আসবে। 
তবে ইলমের মূল লক্ষ্য আমলের কথা কখনই ভোলা যাবে না! 

তিন. উত্তাদের তত্ত্বাবধানে বিশুদ্ধ ইলম হাসিল করার পর তা মুখস্থ 
করবে। শুদ্ধ করার আগে কোনো বস্তু মুখস্থ করবে না। কেননা 
তাতে বিকৃতি ঘটে এবং পরে শুদ্ধতায় ফিরে আসা কঠিন হয়। 
আমরা আগেই বলে এসেছি, কিতাবকে উত্তাদ বানিয়ে ইলম হাসিল 
করা খুবই বিপদজনক ব্যাপার । একারণে কেউ কেউ দরসের 


231 


মজলিসে লিখতে বারণ করে থাকেন। কেননা এতে উদ্তাদের কথা 
বিকৃত হওয়ার আশঙ্কা থাকে 


চার, হাদীছ পাঠের ব্যাপারে বিশেষ যত্নবান হতে হবে। 
গতানুগতিকভাবে এই দরস শেষ করবে না। কারণ হাদীছ হচ্ছে 
ইলমের দ্বিতীয় প্রধান বাহু । সুতরাং হাদীছের অর্থ, তাৎপর্য, ব্যাখ্যা- 
বিশ্লেষণ, শাব্দিক অর্থ, ইতিহাস, সনদ ইত্যাদি বিষয় অধ্যয়ন করবে। 
বর্তমান সময়ে প্রচলিত হাদীছের দরস ব্যবস্থার ওপর আত্মতুষ্টি 
প্রকাশ করবে না, বরং উচ্চতর গবেষণায় লিপ্ত হওয়ার চেষ্টা করবে। 


পাঁচ. ছাত্রকে ইলম অন্বেষণের ব্যাপারে উচ্চ হিম্মতের অধিকারী হতে 
হবে। সুতরাং সুযোগ থাকা সত্ত্বেও তাকে সামান্য ইলমে সন্তুষ্ট থাকা 
এবং ইরছে নববীর সামান্য অংশ পেয়েই পরিতৃ্প্তির ঢেকুর তোলা 
যাবে না। ইলমী ফায়েদা হাসিল হওয়ার সুযোগ আসলে সেটা 
হাতছাড়া করা যাবে না । ভবিষ্যতে শেখা যাবে- এরূপ ধারণায় ইলমী 
ফায়েদা থেকে বঞ্চিত হওয়ার অবকাশ নেই৷ কেননা বিলম্ব আর 
গাফলতিতে বঞ্চনা ছাড়া কিছু নয়। কেননা আজ একটা শিখলে 
ভবিষ্যতে আরেকটা শেখা যাবে কিন্তু আজ না শিখলে তখন কোনটা 
শিখবে, আজকের ফেলা যাওয়াটা না সেই সময়েরটা? অবসর এবং 
মুক্ত সময়ের গুরুত্ব দেবে এবং কাজে লাগাবে। সুস্থতা, তারুণ্য, 
মানসিক প্রফুল্লতা এবং কম ব্যস্ততার সময়ের মূল্যায়ন করবে । মুখস্থ 
বিষয়গুলো ধরে রাখার চেষ্টা করবে এবং সামনে আরো বেশি নতুন 
বিষয় শেখার চেষ্টা করবে মনে রাখবে, কাঁধে দায়িত্ব চেপে বসলে 


232 


তখন আর ইলম চর্চার সুযোগ পাবে না। উমর রাদিয়াল্লাহু ‘আনহু 
বলতেন, 

FARE ES 
‘দায়িত্ব ও নেতৃত্ব লাভের আগেই ইলম হাসিল করে নাও” 


কেননা একবার নেতৃত্ব কাঁধে আসলে পুনরায় ইলমের মজলিসে 
বসার সুযোগ নাও হতে পারে। ইমাম মালেক (রহ.) বলেন, কোনো 
ব্যক্তি যখন রবিআর মজলিসে বসতেন এবং রাজদায়িত্ব গ্রহণ 
করতেন পরে আর ইলমের মজলিসে ফিরে আসার সুযোগ হতো না। 
ইমাম ইয়াহইয়া ইবন মাঈন (রহ.) বলেন, 
AS Me Sb bl Ee 

‘যে ব্যক্তি একবার ক্ষমতার মসনদে বসে সে অনেক ইলম থেকে 
বঞ্চিত হয়’ 
ইমাম শাফেয়ী (রহ.) বলেন, 

AEA BY Jai DG el 5 15 cml OL HS <5 
‘নেতা হওয়ার আগে ফিকহ অর্জন করো । কেননা নেতা হওয়ার পর 
ফিকহ হাসিলের পথ পাবে না 


আর নিজের চোখে নিজেকে পূর্ণ ভাবার এবং উত্তাদের প্রয়োজনীয়তা 
শেষ মনে করার ব্যধি থেকে হেফাজতে থাকবে। কেননা এটা স্পষ্ট 


233 


মূর্খতা । কারণ যে কোনো মানুষের জানার চেয়ে না জানার পরিমাণ 
বেশি৷ সাঈদ ইবন জুবায়র (রহ.) বলেন, 

ds ble jd) 
“মানুষ ততদিনই আলেম থাকে যতদিন সে শেখে ৷” 
যখন সব শাস্ত্রে পূর্ণ দক্ষতা এবং অধ্যয়নের যোগ্যতা পয়দা হবে 


তখন লেখালেখি শুরু করা যেতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই 
আকাবিরের অনসৃত পথ ধরে চলতে হবে। 


ছয়. উত্তাদের দরসে নিয়মিত হাজির থাকবে৷ কেননা তা কেবল 
কল্যাণ ও ইলম, আদব ও মর্যাদাই বৃদ্ধি করবে । আলী রাদিয়াল্লাহু 
‘আনহু বলেন, 

lee dle bis 3 UAE 3 Sb iro jb FOS) 
উত্তাদের সান্নিধ্যে দীর্ঘ সময় থাকায় পরিতৃপ্ত হয়ো না। কেননা তিনি 
একটি খেজুর গাছের মতো, যা থেকে তোমার ওপর সর্বদা কিছু 
পড়ার আশা করা যায় 

দরসে উস্তাদ হাজির হওয়ার আগেই নিজেরা হাজির হবে এবং 
উস্তাদ হাজির হওয়ার পর কোনোভাবেই অনুপস্থিত থাকা যাবে না। 
জনৈক বুযুর্গ বলেন, 


2 Vy al sz dl oA oN or 


234 


রাখা নয় 


আরো আদব হচ্ছে দরসে তন্দ্রা-নিদ্রা, কথাবার্তা, হাসি-তামাশা থেকে 
বিরত থাকা । উস্তাদ যে বিষয়ে আলোচনা করছেন সে বিষয়ের 
বাইরে কথা না বলা । তার খেদমতের জন্য সদা তৎপর থাকা । 
কেননা এটা তার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব আনয়নকারী ৷ দরস শেষে জেহেন 
বিক্ষিপ্ত হওয়ার আগেই পঠিত বিষয়গুলো পুনরায় মুজাকারা করে 
নেওয়া এবং পরেও মুজাকারা করা । আর মুজাকারার সর্বোত্তম সময় 
হচ্ছে রাত্রি । আমাদের পূর্বসূরীগণ রাতে মুজাকারা করতেন এবং 
কখনও কখনও ফজরের আযান শুনে মুজাকারা ছাড়তেন! কোনো 
ছাত্র যদি মুজাকারার সঙ্গী না পায় তবে নিজে নিজেই মুজাকারা 
করবে। অন্তরে ওই শব্দের অর্থ বারবার বসাবে । কেননা বারবার 
অন্তরে অর্থ স্থান দেওয়া জবানে বারবার তাকরার করার মতোই । 
ওই ব্যক্তি কমই সফল হয়েছে, যে উত্তাদের দরসে শোনা বিষয় পরে 
আর মুজাকারা করেনি। 


সাত, দরসের মজলিস কায়েম হওয়ার পর সকলকে সালাম প্রদান 
করবে এবং উত্তাদের প্রতি বিশেষ সম্মান ও তাজিম প্রকাশ করবে। 
উত্তাদের কাছে পৌঁছার জন্য অন্যদের ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবে 
না। বরং যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাবে। হাদীছে 
এভাবেই আমল করতে বলা হয়েছে। অবশ্য উস্তাদ যদি আদেশ 
করেন কিংবা তার নির্দিষ্ট কোনো জায়গা থাকে অথবা অন্যরা তাকে 
অগ্রাধিকার দিয়ে সামনে যেতে বলে তবে সেটা ভিন্ন কথা । আর 
235 


উত্তাদের কাছাকাছি বসার ব্যাপারে অন্যকে নিজের ওপর প্রাধান্য 
দেবে না হ্যাঁ, মর্যাদা, সম্মান, বয়স, বুযুর্গী ইত্যাদি কারণ থাকলে 
সেটা করতে পারে। ছাত্র অধিক হলে উচিত হচ্ছে সবাই উস্তাদ 
বরাবর সামনে বসা । যাতে উত্তাদের দৃষ্টি সবার দিকে নিবদ্ধ করা 
সহজ হয়। 


আট. উত্তাদের মজলিসে উপস্থিত অন্যদেরকে সম্মান করবে৷ কেননা 
এটাও উত্তাদকে সম্মান করার অন্তর্ভুক্ত। মজলিসের দুইজনের 
মাঝখানে অনুমতি ছাড়া বসবে না অনুমতি দিয়ে জায়গা খালি করে 
দিলে জমে বসে যাবে। আর নিজেও অন্যকে সুযোগ করে দেয়ার 
চেষ্টা করবে। 


মারহাবা বলা এবং তার জন্য জায়গার ব্যবস্থা করা । দরসের মধ্যে 
কোনো কথা বলার ইচ্ছা জাগলেও নীরবতার লাগাম দ্বারা তা থামিয়ে 
রাখা । দরসে কোনে ছাত্র খারাপ ব্যবহার করলে তাকে উস্তাদ বৈ 
নিজে শাসন না করা । 


নয়. যা বুঝে আসেনি সে বিষয়ে জিজ্ঞেস করতে লজ্জাবোধ না করা । 
তবে বুঝার জন্য মার্জিত ও ভদ্রভাষায় জিজ্ঞেস করা । বলা হয়ে 
থাকে- 


Jet sel So wa 4b lial 0 003 dy 


‘যে ব্যক্তি কিছু জানার সময় চেহারা সংকুচিত করে জনসমাগমে তার 
নিচুতা ধরা পড়ে 


236 


দরসে অপ্রয়োজনীয় বিষয়ে প্রশ্ন করবে না এবং উত্তাদ জবাব দেওয়া 
থেকে বিরত থাকলে পীড়াপীড়ি করবে না। আর উত্তাদ ভুল জবাব 
দিলে তখন তা প্রকাশ করবে না। বরং পরে সুযোগমতো একাকী 
বলবে ছাত্রদের জন্য যেমন সওয়াল করা দোষের নয়, তেমনিভাবে 
উত্তাদ জিজ্ঞেস করলে ‘বুঝিনি’ বলাও দোষের নয়। কেননা এতে 
বর্তমান-ভবিষ্যত উভয় রকমের উপকারিতা রয়েছে। নগদ 
উপকারিতা হচ্ছে মাসআলা হল হওয়া এবং উত্তাদের আস্থা অর্জন 
করা । আর ভবিষ্যতের উপকারিতা হচ্ছে মিথ্যা ও কপটতা থেকে 
হেফাজত থাকা । 


দশ. নিজের হকের রেয়ায়াত করবে এবং হকদারের অনুমতি ছাড়া 
অন্য কেউ তাতে অগ্রসর হবে না। অবশ্য খতীব বাগদাদী বলেন, 
অগ্রাধিকার প্রাপকের জন্য অপরিচিতকে সুযোগ দেওয়া মুস্তাহাব ৷ 
আর অগ্রাধিকার প্রাপ্ত পেশাব-পায়খানা, অজু ইত্যাদি জরুরতের 
কারণে বাইরে গেলে এতে তার হক রহিত হবে না। 
এগার. কিতাবাদী নিয়ে উত্তাদের সামনে তাজিমের সঙ্গে বসবে এবং 
তার অনুমতি পাওয়ার পর পাঠ করতে শুরু করবে। পাঠ বা অন্য 
সময় কিতাবকে অশোভনীয় ও এলোমেলোভাবে কিংবা ছড়িয়ে- 
ছিটিয়ে রাখবে না। 
বার. যখন নিজের পড়ার পালা আসবে তখন উত্তাদের অনুমতিক্ৰমে 
পাঠ করা শুরু করবে এবং প্রথমে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর 
ংসা, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ পাঠ 


237. 


করবে। অতপর উত্তাদ, তার মাশায়েখ এবং পিতামাতা, নিজের এবং 
সকল মুসলিমের জন্য দু‘আ করবে। প্রত্যেক দরস, মুতালাআ. 
তাকরার এবং মুজাকারার সময় এরূপ আমল করবে। উত্তাদের 
উপস্থিতি-অনুপস্থিতি উভয় অবস্থায় দু‘আ করবে এবং উত্তাদের জন্য 
দু‘আয় বলবে- 

ley Gat 199 Fs dhl 25 
‘আল্লাহ আপনাদের ওপর, আমাদের শায়খ ও গুরুর ওপর সন্তুষ্ট 
হোন’ ছাত্র যেমন উত্তাদের জন্য দুআ করবে উত্তাদও তেমনিভাবে 
ছাত্রের জন্য দু'আ করবে । আর ছাত্র যদি উল্লিখিত নিয়মে পাঠ শুরু 
করতে ভুলে যায় তবে উস্তাদ সুন্দরভাবে তা বুঝিয়ে দেবেন কেননা 
এটাই নিয়ম৷ 


তেরো. দরসের অন্য ছাত্রদেরকে উৎসাহিত করবে। তাদের 
পেরেশানি ও হতাশা-নিরাশা দূর করার চেষ্টা করবে। তার যে 
ফায়েদা হাসিল হয়েছে অন্যদেরকেও তাতে শরিক করবে। দীনের 
ব্যাপারে তাদেরকে নসিহত করবে। এর দ্বারা তাদের ক্কলব 
আলোকিত হবে, আমলের প্রতি আগ্রহ বাড়বে ৷ কিন্তু কখনই নিজের 
ইলমের জন্য ফখর কিংবা অন্যকে ছোট ভাববে না। বরং এরজন্য 
সার্বক্ষণিকভাবে আল্লাহ তা'আলার দরবারে শোকরিয়া জানাবে। 


238 


সপ্তম পর্ব: 
ইলমের মাধ্যম কিতাবাদীর সঙ্গে আচরণ 


এক. ছাত্রদের উচিত হচ্ছে ইলম হাসিলের মাধ্যম জরুরীকিতাবগুলো 
ক্ৰয় করে পাঠ করা তবে শুধু কিতাব সংগ্রহ করাকে ‘ইলম হাসিল 
হয়ে গেল’ বলে মনে করবে না৷ জনৈক বুযুর্গ বলেন, 


2) SY ad ltl bie = J) 


‘তুমি যদি নিজে সংরক্ষণকারীই না হও, তবে সংগ্রহকৃত কিতাব 
তোমার উপকারে আসবে না” 


কিতাব কেনা সম্ভব হলে দরসের আলোচ্য বিষয় লিখে নেয়ার 
দরকার নেই। অপরাগতা ছাড়া সর্বদা এই লিখে নেয়ার চেষ্টায় 
ব্যাপৃত থাকা কাম্য নয় ক্ৰয় বা ইজারা নেয়ার সুযোগ থাকা অবস্থায় 
কিতাব ধার নেয়ার চেষ্টা করবে না। কিতাব লিখতে হস্তাক্ষর সুন্দর 
করার চেষ্টা করবে বটে, তবে সুন্দর হস্তাক্ষরের চেয়ে বিশুদ্ধ করার 
প্রতি নজর বেশি দেবে। 


দুই, ক্ষতি করার আশঙ্কা না থাকলে কাউকে কিতাব ধার দেওয়া 

থেকে বিরত থাকা উচিত নয়। কেননা কিতাব ধার দেয়াও ইলমের 

সহযোগিতা করার শামিল অথচ সাধারণ বস্তু ধার দেয়াতেই অনেক 

ফযীলত রয়েছে। জনৈক ব্যক্তি বিখ্যাত মনীষী আবূল আতাহিয়াকে 

বললেন, ‘আমাকে আপনার কিতাব ধার দিন। জবাবে তিনি বললেন, 
239 


আমি কিতাব ধার দেওয়া অপছন্দ করি । তখন ওই লোকটি বললেন, 
আপনি কি জানেন না যে, সম্পর্ক বজায় থাকে অপ্রিয়তার মধ্য 
দিয়েই? তার কথা শুনে তিনি তাকে কিতাব ধার দিলেন’ 


আর ধারগ্রহীতার উচিত হচ্ছে ধারদাতার শোকরিয়া আদায় ও 
ওই কিতাব না রাখা ধার নেওয়া কিতাবে কোনো কিছু না লেখা । 
মালিকের অনুমতি ছাড়া তাতে কোনো কিছু সংযোজন না করা এবং 
তা তৃতীয় কাউকে না দেয়া । তবে কিতাব যদি অনির্দিষ্টভাবে 
ওয়াকফের হয় তবে সতর্কতার সঙ্গে তাতে কিছু যোগ করা বা 
যোগ্যতার শর্তে তাতে ভুল থাকলে সংশোধন করার অবকাশ আছে। 
জনৈক ব্যক্তি বুঝি কিতাব ধার দিয়ে ভোগান্তিতে পড়েই নিম্নোক্ত 
কবিতাটি বলেছিলেন! 


S25 Sil Ls a5 J ln BUS Gn pall lt 


‘হে আমার কিতাবগ্রহীতা! এতে আমার ব্যাপারে তাই পছন্দ করো যা 
তুমি নিজের জন্য পছন্দ করো! 


তিন. পাঠ বা লেখার সময় কিতাব ভূমিতে ছড়িয়ে রাখবে না। বরং 
বেঞ্চ বা কিতাব রাখার সাধারণ স্থানে রাখবে । যাতে কিতাব 
হেফাজতে থাকে এবং মলাট দ্রুত খুলে না যায় । ভূমি থেকে উঁচু ও 
শুষ্কস্থানে কিতাব রাখবে, যাতে তা ভিজে না যায়। তাকের ওপর 
কিতাব রাখার সময় মর্যাদা অনুযায়ী পর্যায়ক্রমে সাজিয়ে রাখবে। 
অতএব কুরআন মাজীদ হলে তা সবার ওপরে রাখবে । আর উচিত 


240 


হচ্ছে পবিত্র, পরিচ্ছন্ন তাকে কুরআন মাজীদ রাখা । অতপর 
ফিকহ, নাহব, সরফ, আরবী শের ইত্যাদি কিতাব রাখা যদি দুটি 
কিতাব শাস্ত্রীয় মর্যাদায় সমান হয় তবে যাতে কুরআনের আয়াত বা 
হাদীছ বেশি সেটা ওপরে রাখা। যদি তাতেও সমান হয় তবে 
মুসান্নিফের মর্যাদা অনুসারে ওপরে-নিচে রাখা । যদি এতেও দুইজন 
সমান সমান হন তবে সংকলনে যিনি অগ্রগামী এবং মানুষের হাতে 
যার কিতাব বেশি সেটা ওপরে রাখা । কিতাবের নাম শেষ পৃষ্ঠায় 
নিচে লিখবে, যাতে অনেকগুলোর মধ্যে থেকে তা বের করা সহজ 
হয়। সাবধান! কিতাবকে কখনও পাখার কাজে ব্যবহার করবে না, 
এর সঙ্গে হেলান দেবে না এবং এর দ্বারা মশা, মাছি মারবে না বা 
তাড়াবে না কিংবা এর ওপর মশা বসলে সেখানেই মশা মেরে 
ফেলবে না। 


চার. কারো কাছ থেকে কিতাব ধার নিলে যথাযথ অবস্থায় ফেরত 
দেবে। ভাজ করা, দাগ কাটা, অপ্রাসাঙ্গিক কিছু লেখা ইত্যাদি কাজ 
থেকে বিরত থাকবে। 

পাঁচ. শরঈ ইলমের কোনো কিতাব লিখলে শরীর, কাপড় ও মনের 
পবিত্রতা নিয়ে কিবলামুখী হয়ে বসবে । যে কোনো কিতাব - এ ২ 
=| 5০)৷ দ্বারা শুরু করবে। কিতাবের ভূমিকা হলে এর সঙ্গে 
আল্লাহ তা‘আলার হামদ এবং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের প্রতি দরূদও যুক্ত করবে এরপর কিতাবের মূল বিষয় 


241 


লিখবে লিখনীর মধ্যে যতবার আল্লাহ তা'আলার নাম আসবে 
ততবার তাজিমসূচক কোনো শব্দ যুক্ত করবে। যেমন, তা'আলা, 
সুবহানাহু, আয্যা ওয়া জাল্লা, তাকাদ্দাসা ইত্যাদি । আর যতবার 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে ততবার 
সালাত ও সালাম পাঠ করবে। 


বুযুর্গানে কেরাম সালাত ও সালাম উভয়টি পাঠ করতেন এবং এর 
সঙ্গে তাঁর পরিবার-পরিজনকেও শামিল করে এভাবে বলতেন, 


iy IT ios le Bl po 
সংক্ষিপ্ত করবে না। যেমন, (সা.), (দ.) (আ.) কিংবা আরবীতে 
লিখলে, 4০০০ 
এসব সংকীৰ্ণতা ও কৃপণতা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের মহান সত্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় । সাহাবায়ে কেরামের 
নাম আসলে রাদিয়াল্লাহ তা'আলা আনন্ু, পুণ্যবান পুর্বসুরী ও 
নেককার ব্যক্তিত্বগণের নাম আসলে রাহিমাহুল্লাহ তা'আলা লিখবে । 


ছয়. অতি সূক্ম এবং অস্পষ্ট হস্তাক্ষরে কোনো কিছু লিখবে না। 
বুযুর্গানে কেরাম বলেন, তুমি সেটাই লিখ, প্রয়োজনের সময় যা 
তোমার কাজে দেয়। তা লিখ না, প্রয়োজনের সময় যা তোমাকে 
কাজে দেয় না। এর দ্বারা উদ্দেশ্য হলো শেষ বয়স ও বার্ধক্যকাল। 


242 


অনেকে নানা কারণে সংক্ষেপ ও ক্ষুদ্রাক্ষরে লেখে কিন্তু মনে রাখা 
উচিত, বার্ধক্যের সময় ক্ষুদ্রলেখা পাঠ করতে সমস্যা হবে। 


সাত. নিজের লেখা বা কিতাবের কোনো বিষয় উত্তাদ বা অন্য 
কোনো কিতাবের সাহায্যে সহীহ-শুদ্ধ করে নেয়ার সময় হরকত 
দিয়ে আলামতযুক্ত করে রাখবে ৷ ভুলের স্থানও চিহ্নিত করে রাখবে। 
শুদ্ধ ও সংস্কার করে নেয়ার ক্ষেত্রে যে ধরনের সাংকেতিক চিহ্ন 
ব্যবহার করার রীতি আছে সেগুলো ব্যবহার করবে। 


আট. লেখার শিরোনাম, উপশিরোনাম, অধ্যায়, পর্ব, ভূমিকা, 
উপসংহার ইত্যাদি লাল বা মোটা হরফে লেখাতে দোষ নেই ৷ কেননা 
এভাবে পাঠোদ্ধার সহজ হয়। এমনিভাবে মাযহাব, ইমামের নাম, 
তাদের বক্তব্য, অভিধান, সংখ্যা ইত্যাদি ভিন্ন কালিতে লেখা যেতে 
পারে। কিতাবে কোনো বিষয় নতুন যুক্ত করলে কিংবা সাংকেতিক 
চিহ্ন ব্যবহার করলে শুরুতে পাঠককে সে ব্যাপারে অভিহিত করবে। 
যাতে প্রকৃত মর্ম উদ্ধার করা সহজ হয় । 
নয়. কোনো কিছু মুছে ফেলার দরকার হলে লেখার ওপরে দাগ 
টেনে দেবে। খুটিয়ে ওঠানোর চেষ্টা করবে না। বলা হয়ে থাকে- 
Jr dso 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম, আহলে বায়ত, সাহাবায়ে 
মুআল্লিফ, রাহবার, শায়খ-উত্তাদ প্রত্যেককে তার প্রাপ্য সম্মান প্রদান 


243 


করবে। তাদের আন্তরিক দোয়াকে নিজের জীবনের সফলতা 
লাভের সিঁড়ি বলে মনে করবে। 
শিশুদের প্রতি অবশ্যই সহমর্মী ও কোমল হতে হবে 
মানুষের স্বভাব কোমলতাপ্রিয়। শিশু ও কিশোর বয়সে স্বভাব তো 
আরো বেশি কোমল থাকে । এই সময় শিশু ও কিশোররা প্রতিটি 
বস্তু কোমলভাবে পেতে চায় । আর এটাই বাস্তবতা এবং এই 
বাস্তবতা দিয়েই আল্লাহ তা‘আলা মানুষের স্বভাব গড়েছেন। তাই 
উত্তাদগণকে সর্বদা এই ফিতরী স্বভাবের প্রতি খেয়াল করতে হবে। 
আল্লাহ তা‘আলাও তো বান্দার ওপর কঠিন কোনো কাজ চাপিয়ে 
দেননি ইরশাদ হয়েছে- 
ERT Un EE 

‘আল্লাহ্‌ বান্দার জন্য দুঃসাধ্য কোনো কিছু আরোপ করেন নি’ {সুরা 
আল-বাকারা, আয়াত: ২৮৬} 

ASEAN LAE LN ALLE BLS 
‘আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না’ সূরা 
আল-বাকারা, আয়াত: ১৮৫} 


244 


সুতরাং শিশু-কিশোরদের প্রতি কঠোরতা করা বাঞ্চনীয় নয়। 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শিশুর প্রতি সীমাহীন 
করুণাকামী ও কোমল ছিলেন। তিনি ইরশাদ করেন- 
SAG Css SHE SEG x8 Po dh d5 
fi 
‘যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের 
অধিকার সম্পর্কে জানে না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় ' 
[মু‘জামুল কাবীর: ৮১৫৪] 


সুতরাং শিশুদের মনে ক্লান্তি সৃষ্টি করে এধরনের কিছু চাপিয়ে দেওয়া 
ঠিক নয়। তাদেরকে ম্নেহশীলতার মাধ্যমে শিক্ষা দেয়ার বিষয়টি 
সর্বদা মাথায় রাখা চাই । 


245 


পরিশিষ্ট; বিবিধ প্রসঙ্গ 
আলেমগণের আর্থিক স্বচ্ছলতা ও সামর্থ থাকার প্রয়োজনীয়তা 


আলেমগণ হালাল-হারাম সম্পর্কে সম্যক অবগত । তাই হালাল-হারাম 
মেনে চলার দায়িত্বও তাদের বেশি৷ হালাল-হারামের প্রতিক্রিয়া 
সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় জীবিকার ক্ষেত্রে । তাই জীবিকার 
ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে হালালপন্থা অবলম্বন করা এবং হারাম 
ও সন্দেহজনকপন্থা থেকে দূরে রাখা পবিত্র দায়িত্ব । কোনো কোনো 
হাদীছে হালাল উপার্জনকে অন্যতম ফরয বলে উল্লেখ করা হয়েছে। 
অন্য হাদীছে ব্যবসা এবং হাতের কামাইকে সর্বোত্তম উপার্জন 
আখ্যায়িত করা হয়েছে। যেমন- 


23 J LES A ES 3 sl 
“মানুষের সর্বোত্তম উপার্জন হলো বৈধ ব্যবসা এবং হাতের কাজের 
উপার্জন।’ [ছহীহুল জামে: ১১২৬, সহীহ] 
শেষ জমানায় হারামের ছড়াছড়ি এবং হালাল উপার্জনের ঘাটতি দেখা 
দেবে বলে হাদীছে ইঙ্গিত দেওয়া হয়েছে। 


সুতরাং গোটা উম্মতের এই ক্রান্তিলগ্নে অন্তত আলেমকে যে কোনো 
মূল্যে হারাম থেকে বাঁচা এবং হালালপন্থা আকড়ে ধরে রাখা একান্ত 
কর্তব্য । শেষ জমানায় দীন সাপের গুহায় প্রবেশের ন্যায় মদীনার 
দিকে বিদায় নিতে থাকবে৷ ওই দুর্যোগের সময়েও আলেমগণ সহীহ 


246 


দীন ধরে রাখবেন এটাই একান্ত কাম্য । আর এই প্রচেষ্টা নবীদেরই 
পবিত্র আখলাকের অন্যতম অংশ ৷ যেমন, হাদীছে ইরশাদ হয়েছে- 
FE De RE MS Ee 
‘রাসূলগণকে একমাত্র হালাল ভক্ষণ এবং একমাত্র নেক কাজের 
আদেশ করা হয়েছে’ [ছহীহুল জামে: ১৩৬৭, হাসান] 
আল্লাহ তা'আলা অলস লোক পছন্দ করেন না। বস্তুত হালাল 
উপার্জনে সাধারণ পেশা অবলম্বন করা আদৌ দোষের বিষয় নয়। 
স্বয়ং নবী-রাসূলগণও সাধারণ পেশা অবলম্বন করতে লজ্জাবোধ 
করতেন না। আল্লাহর নবী মূসা (আ.) কায়িক শ্রম করেছেন। 
আমাদের নবী ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামও শারীরিক পরিশ্রম 
করে উপার্জন করেছেন। 
আর বিশেষ করে আলেমদের জন্য হালাল রুঞজির স্বল্পতায় বিচলিত 
হওয়ার কোনো সুযোগ নেই৷ কোনো ব্যক্তি তার নির্দিষ্ট রিজিক পূর্ণ 
না করে মৃত্যুবরণ করবে না। 


অবৈধ বা সন্দেহজনকপন্থা পরিহার করে হালাল রুজির পন্থা 
অবলম্বন করাই একজন আলেমের বড় শান । হাদীছে এ ধরনের 
সাহসী লোকদের প্রশংসা করা হয়েছে। ইরশাদ হয়েছে- 

Sind 7B LE Bi Ml 
ভীরু ব্যবসায়ী বঞ্চিত এবং সাহসী ব্যবসায়ী রিজিকপ্রাপ্ত হয়৷” 
[জামে ছগীর: ৩৩৯৫, হাসান] 


247 


দীনী খেদমতের পাশাপাশি যদি বৈধ কোনো ব্যবসার সুযোগ এসে 
যায়, তবে তা হাতছাড়া করা ঠিক নয়। অন্যের গলগ্রহ হয়ে থাকা 
স্বয়ং আল্লাহ তা‘'আলাও অপছন্দ করেন৷ অন্যের কাছে হাত পাতার 
চেয়ে নিজে যে কোনো হালাল পন্থায় উপার্জন করা উচিত৷ হাদীছে 
Ua EE GHEE SAUL LEA MG E lf 

IC LG LEENA LG Lo ol Se 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, উচু হাত নিচু হাত থেকে উত্তম 
খরচকারী হাত হলো উচু হাত আর নিচু হাত হলো প্রার্থনাকারী 
হাত !’ [মুসলিম: ১০৩৩] 
সুফিয়ান ছাওরী (রহ.) বলেন, 

obj lis 8 3 TI dU 

‘এই যুগে মুমিনের সম্পদ আত্মরক্ষাকারী অস্ত্রের মতো অপরিহার্য 
পুত্রকে খালেদ ইবন সাফওয়ানের উপদেশ- 


dis all nS Le CS be As Js ff Sb dol Sb 
sal 


‘হে বৎস! আমি তোমাকে দুটি বিষয়ে উপদেশ দিচ্ছি । যতক্ষণ পর্যন্ত 
তা ধারণ ও লালন করবে ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। 


248 


যথা, দিরহাম রাখবে দুনিয়ার জন্য আর দীনকে রাখবে আখেরাতের 
জন্য 


বিদ্বানগণ বলেন, 


42) J) Ser & DAI LE & Ly UF YY 
‘ওই ব্যক্তির মধ্যে কল্যাণ নেই, যে নিজের সম্ভম ও আভিজাত্য রক্ষা 
এবং আত্মীয়তার সম্পর্ক বহাল রাখার জন্য মাল-সম্পদ সঞ্চয় করে 
না 
অভিহিত করা হয়েছে। সহীহ হাদীসে ইরশাদ হয়েছে- 
FAAS EB 5 asl pS BIS HE EA G2 
F255 VG DU Gl DS 
শক্তিশালী মুমিন উত্তম ও আল্লাহর কাছে প্রিয়, দুর্বল মুমিনের চেয়ে । 
তবে উভয়ের মধ্যেই কল্যাণ এবং যা তোমার জন্য কল্যাণকর তা 
হাসিল করো, আল্লাহর সাহায্য প্রার্থনা কর এবং অপারগ হয়ো না 
[মুসলিম: ২৬৬৪] 


249 


পরীক্ষা ছাত্রজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় । সারাবছরের শ্রম ও 
মেহনতের ফসল তোলা হয় পরীক্ষার বোঝা বহন করে। তাই 
পরীক্ষা ছাত্রজীবনের যেমন গুরুত্বপূর্ণ একটি অংশ তেমনিভাবে 
সফলতা লাভেরও দ্বার । এজন্যই বলা হয়- 


oles G2 =: Soe ai 
‘পরীক্ষার সময় কেউ সম্মানীত এবং কেউ লাঞ্চিত হয়৷’ 
তবে পরীক্ষায় সাফল্য লাভের জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে। 


সেগুলো অবলম্বন করলে আশা করা যায় আশাতীত সাফল্য লাভ 
করা যাবে। নিম্নে সেসব বিষয় তুলে ধরা হলো। 


পরীক্ষায় সাফল্য লাভে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার 
আগে-পরে অব্যাহতভাবে দু'আ করা এবং আল্লাহ তা'আলার দিকে 
মনোনিবেশ ৷ মনে রাখতে হবে, আল্লাহ তা'আলার ইচ্ছা ছাড়া কোনো 
কিছু হয় না। তাই পরীক্ষার সাফল্য লাভে তারই দিকে মনোনিবেশ 
করা । আর দুআ যে কোনো শরঙঈ শব্দ দ্বারা হতে পারে। যেমন- 


OI SHE 5 OAT OITA S> 
[SA «0:14 © J 


250 


‘হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ 
সহজ করে দিন। আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন।যাতে 
তারা আমার কথা বুঝতে পারে।’ {সূরা ত-হা, আয়াত: ২৫-২৮} 
পরীক্ষার দিনের করণীয় হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠা এবং 
নির্দিষ্ট সময় পরীক্ষার হলে যাওয়া । হলে যাওয়ার সময় প্রয়োজনীয় 
যাবতীয় বস্তু সঙ্গে রাখবে । যেমন, কলম, পেল্সিল, জ্যামিতি বক্স, ঘড়ি 
এবং প্রয়োজনীয় ও পরীক্ষা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত অন্যান্য 
আসবাবপত্র । কেননা উত্তম প্রস্তুতি উত্তম জবাব প্রদানে সহায়ক । ঘর 
থেকে বের হওয়ার সময় বের হওয়ার দু‘'আর কথা তো বলাই 
বাহুল্য । যথা- 


EH: - SE DE DUI 5 SE: we dls Slo 
S244 Ja dL LENG I NG el Fe EEG dg = 458 
IU Cia Alg agli sol lA NE CG ENG ES 
HES = UE), :১9\১ 33) ১ Mo 2১>) Sil J z edad) 

(G35 BSG GAS frp HAS AT IEE Br 


আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ গৃহ থেকে বের হওয়ার সময় বলে, 

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অলা হাওলা অলা ক্ুউওয়াতা 

ইল্লা বিল্লাহ । (অৰ্থাৎ আল্লাহর উপর ভরসা করলাম । আল্লাহ্‌র সাহায্য 

ছাড়া পাপ থেকে ফিরা এবং পুণ্য করা সম্ভব নয়৷) তাকে বলা হয়, 
251 


তোমাকে সঠিক পথ দেওয়া হল, তোমাকে যথেষ্টতা দান করা হল 
এবং তোমাকে বাঁচিয়ে নেওয়া হল । আর শয়তান তার নিকট থেকে 
দূরে সরে যায় । [আবু দাউদ, তিরমিযী, নাসাঈ প্রমুখ] 


তিরমিযী হাদিসটিকে হাসান বলেছেন। আবু দাউদ এই শব্দগুলি 
বাড়তি বর্ণনা করেছেন, ফলে শয়তান অন্য শয়তানকে বলে যে, ওই 
ব্যক্তির ওপর তোমার কিরূপে কর্তৃত্ব চলবে, যাকে সঠিক পথ 
প্রদর্শন করা হয়েছে, যাকে যথেষ্টতা দান করা হয়েছে এবং যাকে 
(সকল অমঙ্গল) থেকে বাঁচানো হয়েছে? [তিরমিযী: ৩৪২৬; আবূ 
দাউদ: ৫০৯৫] 


পরীক্ষা শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলবে কেননা প্রতিটি 
গুরুত্বপূর্ণ কাজের আগে বিসমিল্লাহ বলা জরুরীএবং তা বরকত 
লাভের মাধ্যম । আল্লাহ তা'আলার সাহায্য পাওয়ার উপায় এবং 
তাওফীক প্রাপ্তির মহা নিয়ামক । 


পরীক্ষার হলে যাওয়ার আগে এবং পরীক্ষার পড়াশোনার সময় সাথী- 
সঙ্গীর ব্যাপারে আল্লাহ তা'আলাকে ভয় করবে তাদেরকে আশান্বিত 
করবে এবং তাদেরকে ভীত-সন্ত্রসন্ত ও হতাশাগ্রস্থ করবে না। বরং 
তাদের মধ্যে আশার সঞ্চার করবে। পরীক্ষায় সাফল্য লাভের 
ব্যাপারে অনুপ্রাণিত করবে ও বিভিন্নভাবে শুভ লক্ষণ বুঝাবে। 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন 
সময়ে অনুপ্রাণিত করতেন এবং শুভ লক্ষণ দিতেন। যেমন, সুহাইল 


252 


নামের শুভ লক্ষণ নিতেন ‘সব কাজ সহজ হয়ে যাওয়া বলে” আর 
তিনি ঘর হতে বের হওয়ার সময়- 


লো ০১৬ 
‘হে রাশেদ, হে সফলকাম ৷’ এ ধরনের বাক্য শুনতে পছন্দ করতেন। 
কেননা রাশেদ শব্দের অর্থ হচ্ছে পথপ্রাপ্ত আর নাজিহ শব্দের অর্থ 
মুক্তিপ্রাপ্ত ৷ 
অতএব, ছাত্ররা নিজে এবং অন্যদের জন্য শুভলক্ষণ নেবে এবং 
সঙ্গীদেরকে বলবে, ‘অবশ্যই তুমি পরীক্ষায় সফল ও কামিয়াব হবে ৷' 
আল্লাহ তাআলার স্মরণ পেরেশানি দূর করার অব্যর্থ ওষুধ ৷ সুতরাং 
যখনই কোনো পেরেশানিতে পড়বে কিংবা কোনো প্রশ্নের জবাবের 
ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়বে তখনই দুয়েকবার আল্লাহ তা'আলার নাম 
স্মরণ করবে এবং তাঁর কাছে দুআ করবে, যাতে তিনি উপস্থিত 
সমস্যার সমাধান করে দেন। 


শায়খুল ইসলাম ইবন তাইমিয়া (রহ.) কোনো বিষয়ে অবোধগম্যতার 
সম্মুখীন হলে এবং কোনো বিষয় সহজে বুঝে না আসলে এরূপ 
দু‘আ করতেন, 

Se dl ie bs ge Ae 
‘হে ইবরাহীমের শিক্ষক আপনি আমাকে শিখিয়ে দিন এবং হে 
সুলায়মানকে বুঝিয়েদাতা আমাকে বুঝিয়ে দিন 


253 


আপনিও পরীক্ষার হলে কিংবা মুতা'আলার সময় এরূপ পরিস্থিতির 
সম্মুখীন হলে উল্লিখিত দু‘আটি পাঠ করতে পারেন। আশা করা যায় 
ভালো ফল পাওয়া যাবে। 


পড়াশোনার জন্য ভালো স্থান নির্বাচন করুন এবং পরীক্ষার হলেও 
মাদরাসার পক্ষ থেকে সিট নির্দিষ্ট না করা হলে অপেক্ষাকৃত শান্ত ও 
নিরিবিলি স্থানে আপনার বসার স্থান নির্ধারণ করুন। আর নির্দিষ্ট 
করা থাকলে সেখানে সুন্দরভাবে, সুন্নাত তরিকায় উপবেশন করুন। 


প্রশ্ন হাতে পাওয়ার পর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পূর্ণ সময়কে 
আপনি ভাগ করে ফেলুন এবং মোট সময়ের অন্তত দশ ভাগ সময় 
গভীরভাবে ও মনোযোগসহকারে প্রশ্ন পাঠের জন্য নির্ধারণ করুন। 
এরপর প্রশ্নের পরিস্থিতি অনুযায়ী আবশ্যকীয় জবাব লেখার জন্য 
আলাদা সময় নির্ধারণ করুন এবং প্রতিটি জবাব নির্দিষ্ট সময়ের 
মধ্যেই শেষ করার বিষয়টি নিশ্চিত করুন। 


প্রশ্ন পাঠ করে প্রতিটি প্রশ্নের চাওয়া জবাবের মূল অংশ কোনটি- 
সেটা চিহক্তিত করার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিটি প্রশ্নে 
চাওয়ার একটা মূল জায়গা থাকে । সেই অংশটুকু যদি সুন্দর করে 
লেখা যায় তবে ওই প্রশ্নের অন্য আনুষঙ্গিক অংশে ঘাটতি থাকলেও 
তাতে তেমন প্রভাব ফেলে না। পক্ষান্তরে প্রশ্নে চাওয়া বিষয়ের 
বাইরে গিয়ে অনেক কিছু লিখলেও নাম্বার পাওয়ার ক্ষেত্রে তা তেমন 
কাজে দেয় না। 


254 


লেখা শুরু করার আগে অপেক্ষাকৃত সহজগুলো দাগ দিয়ে চিহ্নিত 
করুন এবং সেগুলোই আগে লেখা শুরু করুন । জবাব শুরু করার 
আগে কোন্‌ প্রশ্নে মৌলিকভাবে কী বিষয় উপস্থাপন করতে হবে 
পারলে তাও চিহ্তিত করে নিন। 


এরপর যে জবাব সবচেয়ে বেশি ভালো জানা আছে, আল্লাহ 
তা'আলার নাম নিয়ে সেই জবাব আগে শুরু করুন এবং 
ধারাবাহিকভাবে এই নিয়মই বজায় রাখুন এবং সর্বশেষে লেখার 
তালিকায় রাখুন সেই জবাব, যে ব্যাপারে আপনার জানাশোনা 
তুলনামূলক কম এবং সে ব্যাপারে আপনি সন্দিহান। 


জবাব লেখার সময় সাবলীলতার সঙ্গে ধীর-স্থীরতা অবলম্বন করুন। 
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজে এমন পদ্থাই 
অবলম্বন করতেন তিনি ইরশাদ করেন- 


(VGA LG dl 2 EET 


ধীরস্থীরতা আল্লাহ তা'আলার পক্ষ থেকে এবং তাড়াহুড়া শয়তানের 
পক্ষ থেকে ।’ [বাইহাকী; ৪০৫৮; হাসান, আলবানী, সিলসিলা সহীহা: 
১৭৯৫] 


সঠিক উত্তর নির্ণয়ের যে প্রশ্ন থাকে (যেমন, বলা থাকে, সঠিক 

উত্তরের পাশে (টিক) চিহ্ন দাও) সেসব প্রশ্নের উত্তর নির্ণয়ের জন্য 

বারবার ফিকির করতে হবে এবং ফিকির করার পর সহীহ জবাবের 

ব্যাপারে দৃঢ়বিশ্বাস সৃষ্টি হলে ওয়াসওয়া ও দ্বিধাদ্বন্দব মন থেকে 

তড়িয়ে দেবে। আর কোনো বিষয়ে দৃঢ়তা পয়দা না হলে সম্ভাব্য 
255 


জবাবগুলোর মধ্য থেকে সহীহ জবাব খুঁজে বের করার জন্য চেষ্টা 
করবে এবং প্রবল ধারণা অনুযায়ী যেটাকে সহীহ জবাব বলে মনে 
হবে সেটাকে চিহ্নিত করবে। 


আর কোনো জবাবকে সহীহ বলে চিহ্নিত করার পর শুধু দ্বিধাদ্বন্দ্বের 
কারণে সেটাকে কেটে দেবে না। হ্যাঁ, যদি অন্যটা সহীহ হওয়ার 
ব্যাপারে প্রবল ধারণা এবং আগেরটা ভুল হওয়ার ব্যাপারে নিশ্চিত 
ধারণা হয় তবে সেটা ভিন্ন কথা । 


লিখিত পরীক্ষার ক্ষেত্রে জবাব লেখা শুরুর আগে জেহেনকে স্থীর ও 
মনোযোগী করে নেবে। সম্ভব হলে কিছু হরফ দিয়ে ইশারা করে 
রাখবে, যাতে জবাবের কোনো বিশেষ বিষয়ের প্রতি ইঙ্গিত থাকবে। 
জবাবের প্রধান ও মূল অংশ শুরুতে লিপিবদ্ধ করবে। এর দ্বারা 
পরীক্ষকের আস্থা তৈরি হয় এবং ছাত্রটি জবাবের গভীরে পৌঁছতে 
পেরেছে বলে উত্তাদ বিশ্বাস করেন। ফলে এতে যথাযথ নাম্বার 
পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। 


প্রশ্নপত্রে নজরে ছানী বা পুনরায় দেখার জন্য অবশ্যই কিছু সময় 
নির্দিষ্ট করবে এবং তা শতকরা হারেও হতে পারে। আর নজরে 
ছানী অবশ্যই ধীরেসুস্থে হতে হবে এবং এখানে কোনোক্রমেই 
তাড়াহুড়া করা যাবে না। বিশেষ করে যদি অংক পরীক্ষা কিংবা 
হিসাব জাতীয় পরীক্ষা হয়। যেমন, মিরাছের সিরাজী কিংবা 
এধরনের কোনো পরীক্ষা। 


256 


প্রশ্নপত্র জমা দেয়ার ব্যাপারে কখনই তাড়াহুড়ো করবে না এবং যারা 
তাড়াহুড়ো করে খাতা দিয়ে হল থেকে বের হয়ে যায় তাদের দ্বারা 
উৎসাহিত হবে না । মনে রাখতে হবে, পরীক্ষার হলে একদল ছাত্র 
এমন থাকবেই, যারা দ্রুত হল থেকে বের হয়ে যাওয়ার অপেক্ষায় 
থাকে ৷ সুতরাং কখনই তাদের অনুসরণ করার চেষ্টা করবে না। 


পরীক্ষার পর কোনো উত্তরপত্রে ভুল ধরা পড়লে তাতে বিমর্ষ না 
হয়ে পরবর্তী পরীক্ষা ভালো করার জন্য মনোযোগী হবে এবং 
পরবর্তী পরীক্ষাগুলোতে তাড়াপ্রবণ না হওয়ার প্রতিজ্ঞা করবে। 
সর্বোপরী আল্লাহ তাআলার ফয়সালার ওপর তুষ্ট থাকবে এবং এই 
বিশ্বাস নেবে যে, তার ইশারা ছাড়া কলম নড়ে না। অতএব ভুল যা 
হওয়ার তা এড়ানো সম্ভব ছিল না । তাই সামনে যাতে ভুল না হয় 
সেদিকে খেয়াল রাখতে আরো ভালো প্রস্তুতি নেবে। আরো মনে 
রাখবে যে, ভুলের জন্য হা-পিত্যেস করলে কেবল কষ্টই বাড়বে, 
কোনো ফল হবে না। এক্ষেত্রে হাদীছের কথা স্মরণ করবে। আবূ 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


I BIST AISNE LS 

WEAN Le es Sb; 
‘কোনো কাজ সংঘটিত হয়ে গেলে এমন বলো না, ‘যদি এরূপ 
করতাম তবে এরূপ হতোে’। বরং এরূপ বলো, যা হওয়ার তা 


257 


আল্লাহ তা‘আলার ফয়সালায় হয়েছে। কেননা, ‘যদি’ বলা শয়তানের 
পথ খুলে দেয়৷’ [সহীহ মুসলিম: ২৬৬৪] 


মনে রাখবে ধোঁকাবাজি সর্বাবস্থায় হারাম ৷ চাই তা যে ভাষারই হোক 
না কেন । রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- 


ER LG EE 


‘যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়।' [মুসলিম: ১০২; 
তিরমিযী: ১৩১৫] 


সুতরাং পরীক্ষার হলে অবৈধ উপায়ে নাম্বার লাভ করা এবং এর 
ভিত্তিতে সনদ কিংবা ক্লাসের মর্যাদা লাভ করা জুলুম এবং হারামপন্থা 
বলে বিবেচিত হবে। ধোঁকাবাজীর সংজ্ঞার ব্যাপারে সবাই একমত 
যে, এটা হচ্ছে পাপ ও অনৈতিক কাজে সহযোগিতা করা । অতএব 
হারাম থেকে বেঁচে থাকবে। তবে আল্লাহ তাআলা নিজের পক্ষ 
থেকে রহম ও অনুগ্রহের ফয়সালা করবেন । তাই অবৈধ যাবতীয় 
পন্থা পরিহার করে চলবে । যে ব্যক্তি আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য 
কোনো বস্তু তরক করে আল্লাহ তা'আলা তাকে এরচেয়ে উত্তম বস্ত 
দান করেন শুধু নিজেই অন্যায় ও অবৈধ উপায় অবলম্বন করা 
থেকে বিরত থাকবে না বরং কাউকে এরূপ করতে দেখলে তা রোধ 
করার চেষ্টা করবে এবং উত্তাদদের দৃষ্টি আকর্ষণ করবে৷ এটা গীবত 
কিংবা চোগলখোরির অন্তর্ভুক্ত হবে না, বরং মন্দকাজে বাধা দেয়ার 
মহৎ কাজ বলে বিবেচিত হবে সুতরাং কেউ ইন্টারনেট কিংবা অন্য 
কোনো মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করতে চাইলে তাকে বাধা দেবে এবং 


258 


এই কাজের পাপের পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। আজকাল 
শিক্ষার্থীরা অবৈধ উপায় অবলম্বন করতে গিয়ে যে পরিমাণ সময় ও 
অর্থ ব্যয় করে সেই পরিমাণ সময় ও অর্থ পরীক্ষার প্রস্তুতির জন্য 
ব্যয় করলে অনেক ভালো ও ফলদায়ক হতো এবং এভাবে নিন্দনীয় 
পথে গিয়ে লাঞ্চিত হওয়ার প্রয়োজন হতো না। 


আর দুনিয়ার পরীক্ষার সঙ্গে সঙ্গে আখেরাতের পরীক্ষা এবং 
আখেরাতে মুমিনদের জন্য আল্লাহ তা'আলা যা প্রস্তুত করে রেখেছেন 
সে কথা মনে রাখবে ৷ আল্লাহ তা'আলা আমাদের সকলকে তাওফীক 
দান করুন । 


259 


যোগ্যতা অর্জন করা ছাড়া দরস কায়েম না করা 


ইলমের সূত্র গভীরে প্রোথিত বাহ্যিক কিছু হরফ বা অক্ষরজ্ঞানকে 
অন্য যে পরিভাষাতে হোক অন্তত ওলামায়ে কেরামের পরিভাষায় 
ইলম বলা যায় না। ইলমে দীনের সঙ্গে রহানীয়াতের সম্পর্ক 
গভীরে এই রূহানীয়াতের অন্যতম দিক হলো “সিনা ব সিনা’ তথা 
উস্তাদ পরম্পরায় এবং উত্তাদের নেক দু‘আ ও পরামর্শ নিয়ে ইলমী 
খেদমতে নিয়োজিত হওয়া । কোনো গুরুত্বপূর্ণ ও নতুন পদক্ষেপ 
নিলে উদ্তাদের দু'আ ও পরামর্ম সাপেক্ষে তা করা । উস্তাদ ও রূহানী 
মুরুব্বীর পরামর্শ ছাড়া বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে গেলে 
অনেক সময় ব্যর্থতা সঙ্গী হয় এবং গৃহীত পদক্ষেপ মুখ থুবড়ে 
পড়ে । একারণে শফীক উত্তাদের পরামর্শ ও দু‘আ নিয়ে যে 
কোনো শুরু করা দরকার । এসম্পর্কে আমরা ইমাম আবূ ইউসুফ 
(রহ.)-এর বিখ্যাত সেই ঘটনাটি উল্লেখ করতে পারি। ঘটনা 
মানাকেবে কারদারিতে এভাবে উল্লেখ করা হয়েছে- 


ইমাম আবূ ইউসুফ (রহ.) একবার মারাত্মক রোগাক্রান্ত হলেন। 
স্নেহের এই শিষ্যকে দেখতে স্বয়ং তার ঘরে আসলেন ইমাম আজম 
আবু হানীফা (রহ.)। বিভিন্ন কথাবার্তার পর তিনি তাকে উদ্দেশ করে 
বললেন, আমি আমার পর তোমাকে মুসলিম জাতির দায়িত্ব প্রদান 
করে যাবো। আর এখন যদি তোমার কিছু হয়ে যায় তবে ইলমের 
বিরাট অংশের মৃত্যু ঘটবে 


260 


এরপর ইমাম আবূ ইউসুফ (রহ.) সুস্থ হয়ে উঠলেন এবং 
আত্মতুষ্টিতে নিজেই স্বতন্ত্র একটি দরসগাহ কায়েম করলেন কথাটা 
ইমাম আবু হানীফা (রহ.) অন্যের মাধ্যমে জানতে পারলেন। স্নেহের 
শিষ্যকে হাতে-কলমে ভুল ধরিয়ে দেয়ার জন্য একটি কৌশল 
অবলম্বন করলেন । একজন আলেমকে ছয়টি মাসআলা শিখিয়ে তার 
কাছে পাঠালেন। 

ওই ছাত্র উত্তাদের কৌশল অনুযায়ী ইমাম আবূ ইউসুফ (রহ.)-কে 
প্রশ্নগুলো করতে থাকলেন কিন্তু সেটার সন্তোষজনক জবাব দিতে 
না পেরে তিনি লজ্জিত হলেন এবং দৌড়ে ইমাম আবূ হানীফা 
(রহ.)-এর কাছে ছুটে এলেন। আবু হানীফা (রহ.) তাকে দেখে 
বললেন, বুঝতে পারছি ওই মাসআলাগুলোই আমাকে আমার কাছে 
নিয়ে এসেছে। এরপর তিনি তার ব্যাপারে একটি এঁতিহাসিক মন্তব্য 
করলেন- 


et Of JS oss 
‘ফল চয়ন করার আগেই কিসমিসে পরিণত হয়েছো!’ অর্থাৎ যোগ্যতা 
অর্জন করার আগেই দরস কায়েম করেছো! 


261 


রাত্রিজাগরণের সহায়ক ১০৩ উপায় 


রাত্রিজাগরণ তলবে ইলমের শান। পূর্বসূরীগণগণের শিআর এবং 
আল্লাহ তা'আলাকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় । কিন্তু অলসতা, গাফলতি ও 
আখেরাতের ব্যাপারে উদাসীনতার কারণে আমরা ক্রমশ: 
রাত্রিজাগরণের এই গুরুত্বপূর্ণ নেক আমল থেকে দূরে সরে যাচ্ছি। 
ফলে বঞ্চিত হচ্ছি অমূল্য রত্বভাপ্তার থেকে । রহমত থেকে এবং 
আল্লাহ তা'আলার নৈকট্য লাভ থেকে । অবশ্য আমরা মনেপ্রাণে 
প্রত্যেকেই চাই রাত্রিজাগরণ করতে। নিস্তব্ধ শেষরজনীতে জেগে 
প্রভুর দরবারে বিনমুশরদ্ধায় দু‘আর হাত উত্তোলন করতে ৷ কিন্তু সব 
স্বপ্ন, রাত্রিজাগরণের পবিত্র আশা নিষ্ফল হয়ে যায় অলসতা এবং 
শয়তানের ধোঁকার কাছে। তবে কিছু পন্থা ও উপায় অছে যা 
অবলম্বন করতে পারলে তলবে ইলম ও আখেরাতপ্রত্যাশীদের জন্য 
রাত্রিজাগরণ করা সহজ হয়। নিম্নে এরূপ কয়েকটি উপায় উল্লেখ 
করা হলো। 

১. রাত্রিজাগরণের ব্যাপারে পূর্ণ নিষ্ঠাবান হওয়া এবং সে অনুযায়ী 
যত্মবান হওয়া । 


২. মনে একথার অনুভূতি সঞ্চারণ করা যে, আল্লাহ তা‘আলা রাত্রে 
আমাকে আহ্বান করেন। 
৩. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রাত্রিজাগরণের জন্য 
আহ্বান করেছেন ও গুরুত্বারোপ করেছেন। 

262 


8. পূর্বসূরীগণ রাত্রিজাগরণের মধ্যে ইবাদতের স্বাদ লাভ করেছেন- 
একথা স্মরণ করা । 


৫, ডানপাশে শোয়া । 


৬. এ কথার বিশ্বাস স্থাপন করা যে, রাত্রিজাগরণ অন্তর থেকে 
গাফলতি দূর করে। 


৭. আল্লাহ তা'আলা আমার রাতের সালাত বিশেষভাবে দেখেন- 
অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল করা । 


৮, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রাত্রিজাগরণের জন্য 
কীরূপ কষ্ট করেছেন- তা মনের মধ্যে সজা জাগরুক রাখা । 


৯. রাত্রিজাগরণকারীদের গুণাবলী অর্জনের তীব্র বাসনা থাকা । 


১০. আল্লাহ তা‘আলা যেন রাত্রিজাগরণ সহজ করে দেন- সেটার 
জন্য দু‘আ করা । 


১১. পবিত্ৰ অবস্থায় রাত্রিযাপন করতে যাওয়া ৷ 


১২. রাত্রিজাগরণকারীদের প্রতি আল্লাহ তা'আলা সন্তুষ্ট ও খুশি হন 
তা স্মরণে রাখা । 


১৩. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থতার 
সময়েও তাহাজ্জুদ সালাত ত্যাগ করেননি- সে কথা সর্বদা মনে 
হাজির রাখা । 


১৪. রাত্রিজাগরণে সাহাবায়ে কেরামের সাধনার কথা মনে রাখা । 


263 


১৫. ইশার পর দ্রুত ঘুমাতে যাওয়া 


১৬. তাহাজ্জুদ সালাত আদায় করার দ্বারা হুরে ঈন লাভ করা যায়- 
সে কথা মনে রাখা। 


১৭. রাতে জাগার নিয়তে ঘুমাতে যাওয়া ৷ 


১৮. রাত্রিজাগরণ করলে আল্লাহ তা‘আলা তাদেরকে নিয়ে 
ফেরেন্তাদের সঙ্গে গর্ব করেন- একথা মনে রাখা 


১৯. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানেও 
তাহাজ্জুদ ছাড়েননি- সে কথা মনে রাখা । 


২০. গুনাহ ও পাপ থেকে বেঁচে থাকা । 
২১. ঘুমের আগে সুন্নাত দু‘আ-ওজিফাগুলো আদায় করা । 
২২. রাত্রিজাগরণ করার ফযীলতগুলো স্মরণে রাখা । 


২৩. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সফরেও তাহাজ্জুদ 
ছাড়তেন না- তা মনে রাখা । 


২৪. নারী সাহাবীগণ রাত্রিজাগরণে খুব তৎপর ছিলেন তা মনে রাখা । 
২৫. দিনের কিছু সময় কায়লুলা করা । 


২৬. রাত্রিজাগরণ কলবের সৌভাগ্য এবং অন্তর খুলে যাওয়ার মাধ্যম 
তা অনুধাবন করা । 


২৭. বেশি খাওয়া ও পান করা থেকে বিরত থাকা । 


264 


২৮. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীগণকে 
রাত্রিজাগরণে সদা সজাগ ছিলেন- তা মনে রাখা । 


২৯. পূর্ববর্তী খলীফা ও আমীরগণ তাহাজ্জুদ সালাত আদায়ে তৎপর 
ছিলেন- তা জানা । 


৩০. শয়তান তাহাজ্জুদ সালাত থেকে মানুষকে বিরত রাখতে চায়- 
তা স্মরণ করা। 


৩১. তাহাজ্জুদ সালাত জিহাদের ময়দানে আল্লাহ তা'আলার সাহায্য 
লাভে সহায়ক- একথা মনে রাখা । 


৩২. কোনো কারণে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে না 
পারলে দিনে তার কাজা করে নেয়ার প্রতিজ্ঞা রাখা। 


৩৩. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যাগণকে 
কীভাবে রাত্রিজাগরণে সচেষ্ট ছিলেন তা স্মরণে রাখা । 


৩৪. রাত্রিজাগরণকারী আল্লাহ তাআলার সঙ্গে কথোকপথনকারী- 
একথা মনে রেখে ঘুমাতে যাওয়া । 


৩৫. রাত্রিজাগরণ জাহান্নামের আগুনের প্রতিবন্ধক- তা মনে রাখা । 
৩৬. মাত্রাতিরিক্ত ঘুমানোর অভ্যাস পরিহার করা । 


৩৭. রাত্রিজাগরণের প্রতি পূর্বসূরীগণগণের ওসিয়তের কথা স্মরণ 
করা। 


265 


৩৮. আত্মার পরিশুদ্ধি ও মুহাসাবার জন্য ঘুম তরক করার ব্যাপারে 
নজেকে প্রস্তুত করা ৷ 

৩৯. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
রাত্রিজাগরণের ব্যাপারে প্রতিযোগিতা করতে উৎসাহিত করেছেন সে 
কথা মনে রাখা । 


৪০. তাহাজ্জুদ সালাত জান্নাত লাভের উপায়, এই বিশ্বাস নিয়ে 
বিছানায় যাওয়া ৷ 

8১. ঘুম কমিয়ে নফসের সঙ্গে মুজাহাদা করার অভ্যাস গড়ে তোলা । 
8২. ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাছনুন দু‘আগুলো আদায়ের 
ব্যাপারে যত্নবান হওয়া । 

8৪৩. রাত্রিজাগরণ কিয়ামত দিবসে হিসেব সহজ হওয়ার মাধ্যম- 
একথা মনে রাখা । 


88. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে 
তাহাজ্জুদ সালাতে উপস্থিত দেখতে চাইতেন এবং তাদেরকে 
রাত্রিজাগরণে উদ্বুদ্ধ করতেন, সে কথা জানা। 


8৫. পূর্বসূরীগণ কোনোদিন তাহাজ্জুদ আদায় করতে না পারলে 
কীরূপ কষ্ট পেতেন এবং অনুশোচনায় কান্নাকাটি করতেন সে সব 
ঘটনাবলি জানা এবং নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে সচেষ্ট 
হওয়া । 


266 


৪৬. তাহাজ্জুদ গুনাহ মাফের কারণ । তাই তাহাজ্জুদের মাধ্যমে গুনাহ 
মাফের ব্যবস্থা করা । 


8৪৭. হালাল রিজিক গ্রহণের ব্যাপারে আগ্রহী হওয়া । 


৪৮. পরস্পরে তাহাজ্জুদ সালাতের ব্যাপারে আলোচনা-পর্যালোচনা 
করা। 


8৯. পূর্বসূরীগণ নিজেদেরকে এবং অন্যদেরকে রাত্রিজাগরণে কীরূপ 
পন্থা অবলম্বন করতেন তা জানা এবং নিজেরাও সেরূপ আমল 
করতে সচেষ্ট হওয়া । 


৫০. রাত্রিজাগরণই একজন মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য এবং এতেই 
তার শ্রেষ্ঠত্ব সে কথা মনেপ্রাণে বিশ্বাস করা এবং এই গুণ নিয়ে 
বেড়ে ওঠার চেষ্টা করা ৷ 


৫১. তাহাজ্জুদ সালাতের প্রতি ওলামায়ে কেরামের আগ্রহ ও বাসনার 
অভিজ্ঞতা জানা এবং নিজেরাও সেরূপ আমল করা। 


৫২. উচ্চমর্যাদা লাভের ব্যাপারে প্রশিক্ষণ লাভ করা । 


৫৩. এই বিশ্বাস রাখা যে, তাহাজ্জুদ সালাত আল্লাহ তা‘আলার সঙ্গে 
সম্পর্ক স্থাপনকারী । 


৫৪. জান্নাতের নেয়ামতের কথা স্মরণ করা। 


৫৫. রাত্রিজাগরণ করার উদ্দেশ্যে ঘুম ছেড়ে ওঠার মুহূর্তে মুখমণ্ডলে 
পানি ছিটিয়ে দেয়া। 


267 


৫৬. তাহাজ্জুদ সালাত শেষ পরিণতি উত্তম হওয়ার অন্যতম শ্রেষ্ঠ 
উপায় । শেষ পরিণতি সুন্দর হওয়ার বাসনায় তাহাজ্জুদে অভ্যস্ত হতে 
সচেষ্ট হওয়া ৷ 


৫৭. ওলী-বুযুর্গগণ স্ত্রী-সম্তানদের সান্নিধ্যের চেয়ে তাহাজ্জুদ সালাতে 
বেশি মজা ও স্বাদ লাভ করতেন। নিজেদের মধ্যেও সেই মজা ও 
স্বাদ সৃষ্টি করার লক্ষ্যে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া । 


৫৮. রাত্রিজাগরণে কসুর করায় নফসকে ভৎসনা করা । 


৫৯. জাহান্নামের আগুন, শান্তি ও এর ভয়াবহতার কথা চিন্তা করে 
ঘুমের তীব্রতা দূর করা এবং এভাবে তাহাজ্জুদ আদায়ে সহায়তা লাভ 
করা । 


৬০. রাত্রিতে ওঠার পর মেসওয়াক করা । 


৬১. তাহাজ্জুদ সালাতের পর দুআ কবুল হয়। দু‘আর মাধ্যমে 
নিজের যাবতীয় প্রয়োজন পূরণের জন্য তাহাজ্জুদ সালাতের ব্যাপারে 
যত্নবান হওয়া । 


৬২. নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করলে গুনাহ থেকে বেঁচে 
থাকা সহজ হয়। তাই গুনাহ থেকে বেঁচে থাকার মহৎ উদ্দেশ্যে 
নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করা । 


৬৩. আগের যুগের নেককার নারীগণ তাদের স্বামীদেরকে বিভিন্ন 
কৌশলে তাহাজ্জুদের জন্য জাগ্রত করতেন তাদের সে সব কাহিনী 


268 


ঈমানী চেতনা জাগরুক এবং শিক্ষণীয় । সেসব ঘটনা পাঠ করে 
নিজেরা শিক্ষা লাভ করা এবং সে অনুযায়ী আমল করা । 


৬৪. কৃপ্রবৃত্তি দমন করা মুমিনের অন্যতম গুরুদায়িত্ব। এই দায়িত্ব 
পালনে তাহাজ্জুদের ভূমিকা অনেক ৷ তাই এই উদ্দেশ্যে তাহাজ্জুদ 
সালাতে অভ্যস্ত হওয়া ৷ 


৬৫. তাহাজ্জুদ সালাত আদায় করার দ্বারা দীনের ওপর অবিচল 
থাকা যায়। তাই দীনের ওপর অবিচল থাকার দৃঢ়প্রত্যয়ে নিয়মিত 
তাহাজ্জুদ সালাত আদায় করা । 

৬৬. তাহাজ্জুদ সালাতের বদৌলতে দুনিয়াবিমুখতার গুণ হাসিল হয়। 
আর এটি অত্যন্ত প্রশংসনীয় গুণ। সুতরাং এই গুণ হাসিলের জন্য 
নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করা । 

৬৭. মাঝেমধ্যে ডাকাডাকি ছাড়া জামাতের সঙ্গে তাহাজ্জুদ সালাত 
আদায় করা। 

৬৮. তাহাজ্জুদ সালাতের দ্বারা আল্লাহ তা'আলার ভালোবাসা লাভ 
হয়। আর জগতে এরচেয়ে মূল্যবান সম্পদ আর কী হতে পারে? 
তাই এই সম্পদ লাভের জন্য তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত হওয়া । 
৬৯. অধিক হাসাহাসি ও অনৰ্থক কাজকর্ম থেকে দূরে থাকা । 

৭০. সালফে সালেহীন তাহাজ্জুদ সালাতে এত স্বাদ ও মজা পেতেন 
যে, কেবল এই স্বাদের জন্যই তারা আল্লাহ তা'আলার কাছে দীর্ঘ 
হায়াত কামনা করতেন। 


269 


৭১. আখিরাতের জীবনের প্রতি ধাবিত হওয়া ৷ 


৭২. তাহাজ্জুদ সালাতের বাহ্যিক ফায়েদা হচ্ছে; এর দ্বারা চেহারার 
ওজ্ব্বল্য ও কমনীয়তা বৃদ্ধি পায়। তাই এই নেয়ামত লাভের স্বার্থে 
নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করা । 


৭৩. জাগতিক আশা-আকাজ্ক্ষা সংক্ষিপ্ত করা এবং মৃত্যুর কথা বেশি 
বেশি মনে করা। এই গুণও তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত হওয়ার 
সহায়ক ৷ 


৭8. তাহাজ্জুদ সালাত নিঃসন্দে কঠিন এক ইবাদত কিন্তু এতে 
অভ্যস্ত হলে আল্লাহ তা‘আলার অন্যান্য ইবাদত করাও সহজ হয়ে 
যায়। তাই আল্লাহ তা‘আলার যাবতীয় বিধান সহজে পালনের 
সুবিধার্থে তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত হওয়া । 

৭৫. স্ত্রী এবং পরিবারের অন্যদেরকেও তাহাজ্জুদ সালাতের জন্য 
জাগ্রত করা । 

৭৬. তাহাজ্জুদ নামাযী কেয়ামত দিবসে তার সঙ্গীর জন্য সুপারিশ 
করার ক্ষমতা ও অধিকার লাভ করবে। এই সুবিধা লাভের জন্য 
তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত হওয়া । 

৭৭. বুযুর্গানে কেরামও মৃত্যুযন্ত্রণায় ছটফট করার সময়েও 
তাহাজ্জুদের পাবন্দি করতেন তাই তাদের অনুকরণে আমাদেরকেও 
অন্তত সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তাতে অভ্যস্ত হওয়া ৷ 


270 


৭৮. আল্লাহ তা‘আলা ইবাদত-বন্দেগীর প্রতি প্রতিযোগিতার অভ্যস্ত 
গড়ে তোলা এবং তাহাজ্জুদের মাধ্যমে সেই প্রতিযোগিতার অনুশীলন 
করা। 

৭৯. রাত্রিজাগরণ সাধারণের মধ্যে প্রবল প্রভাব বিস্তার করে। তাই 
মানুষের মধ্যে দীনী প্রভাব বিস্তার করার স্বার্থে তাহাজ্জুদ সালাতে 
অভ্যস্ত হওয়া ৷ 


৮০. কবরজগত এবং এর ভয়াবহতার কথা ফিকির করা । 


৮১. তাহাজ্জুদ সালাত ও রাত্রিজাগরণ আল্লাহ তা'আলার রহমত 
আনয়ন করে। তাই আল্লাহ তা'আলার রহমতপ্রাপ্তির প্রত্যাশায় 
নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করা । 


৮২. রাতে জাগিয়ে দেয়ার মতো নির্ভরযোগ্য কোনো লোককে নির্দিষ্ট 
করা। 


৮৩. বুযুর্গানে কেরাম তাহাজ্জুদ আদায় করতে পারলে আনন্দিত 
হতেন এবং ছুটে গেলে মারাত্মক ব্যথিত হতেন। আমাদের মধ্যেও 
এই অভ্যাস গড়ে তোলা । 


৮৪. নিয়মিত ও দায়েমীভাবে রাতজাগরণের চেষ্টা করা । 


৮৫. কেয়ামত দিবস এবং এই দিনের ভয়াবহতার কথা স্মরণে 
রাখা । 


৮৬. প্রথমে সংক্ষিপ্ত দুই রাকাতের মাধ্যমে সালাত শুরু করা। 


271 


৮৭. রাতের শেষভাগের সময়গুলোর মূল্য ও মর্যাদা অনুধাবন করার 
চেষ্টা করা । 


৮৮. তাহাজ্জুদ সালাত আদায় করলে শারীরিক বিভিন্ন রোগ-ব্যাধি 
থেকে মুক্ত থাকা যায় । তাই শারীরিক সুস্থতার নেয়ামত লাভের জন্য 
তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত হওয়া ৷ 

৮৯. ক্রমান্বয়ে রাকাতের সংখ্যা এবং দীর্ঘ কিয়ামের দিকে অগ্রসর 
হওয়া । 

৯০. পূর্বসূরী পুণ্যবানরা অসুস্থ অবস্থাতেও তাহাজ্জুদ ছাড়তেন না। 
এসব ঘটনা থেকে অনুপ্রেরণা হাসিল করা। 

৯১. রাতের নামাযীদের কেরাত, দুআ, দরূদ ইত্যাদি ফেরেশতারা 


অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন। তাই নিজেও এই 
সৌভাগ্যের অংশীদার হওয়া । 

৯২. তাহাজ্জুদ সালাত মূলত ইখলাস ও আল্লাহভক্তির প্রশিক্ষণ । তাই 
এই দুটি গুণ হাসিলের স্বার্থে নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় 
করা। 

৯৩. নেককারগণ তাদের স্ত্রী, সন্তান ও পরিবার-পরিজনকে তাহাজ্জুদ 
সালাতের জন্য খুবই অনুপ্রাণিত করতেন। সে সব ঘটনা থেকেও 
দীক্ষা নেয়া । 

৯৪. তাহাজ্জুদ সালাত এত গুরুত্বপূর্ণ সালাত যে, পূর্ববর্তী উম্মতের 
মধ্যেও এই আমলের ব্যাপক প্রচলন ছিল। তাই পূর্ববর্তী উম্মতের 


272 


আমলের সঙ্গে প্রতিযোগিতামূলক অধিকহারে তাহাজ্জুদ সালাত 
আদায় করা। 

৯৫. সালাত অবস্থায় এমন পন্থা অবলম্বন করা, যাতে তন্দ্রাচ্ছন্নতা ও 
ঘুমের ভাব দুর করার পদক্ষেপ গ্রহণ করা । 

৯৬. সালফে সালেহীনগণ কীভাবে নিজেদের আদরের ও প্রিয় 
সন্তানদেরকে রাতে জাগিয়ে তুলে তাহাজ্জুদের জায়সালাতে দাঁড় 
করিয়ে দিতেন, সেসব ইতিহাস পাঠ করে সে অনুযায়ী তাহাজ্জুদ 
সালাত আদায় করার মাধ্যমে নিজেদেরকেও সেভাবে গড়ে তোলা। 
৯৭. শেষ রাতে প্রাণীকুল আল্লাহ তা‘আলাকে স্মরণ করে থাকে। সে 
সময় আশরাফুল মাখলুকাত হয়ে নির্লজ্জতা প্রদর্শনী না করে তাদের 
সঙ্গে নিজেও আল্লাহ তা‘আলার জিকির তথা তাহাজ্জুদ সালাতে লিপ্ত 
হওয়া ৷ 

৯৮. তাহাজ্জুদ সালাত আত্মিকব্যাধি ও অন্যান্য বিপদ দূর করে। আর 
নিঃসন্দেহ বস্তু দুটি অতি মূল্যবান । তাই এই নেয়ামত লাভ করার 
নেক নিয়তে নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করা । 

৯৯. পূর্বসূরীগণ মেহমানদেরকেও তাহাজ্জুদ সালাতের জন্য জাগ্রত 
করতেন! নিজেদের মধ্যেও এই মহৎগুণাবলী অর্জন করা। 


১০০. সালাতের রুকু ও বসার মধ্যে সুষ্পষ্ট পার্থক্য বজায় রাখা 


১০১. রাত্রিজাগরণ উচ্চমর্যাদা লাভের ক্ষেত্রে আত্মাকে প্রশিক্ষিত 
করার বড় একটা মাধ্যম । 


273 


১০২. পূর্বসূরীগণ তাদের শিষ্যদেরকে তাহাজ্জুদ সালাত ও 
রাত্রিজাগরণের ব্যাপারে খুব তগিদ করতেন। তদের 
অনুসরণ করত নিজেকেও তাহাজ্জুদের জন্য প্রস্তুত করা এবং 
নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করতে থাকা । 


১০৩. দিনের নফল সালাতের চাইতে রাতের সালাতের ফযীলত 
বেশি। তাই বেশি ফযীলতের সালাতের জন্য তাহাজ্জুদ আদায় ও 
রাত্রিজাগরণ করা । 


274 


